কিতাবুল ঈমান ১ কিতাবুল ঈমান ২ 
AAD 25559 Sh; ৮৩ ১৩০ 


কিতাবুল ঈমান 
(কুরআন ও সুন্নাহর আলোকে তাওহীদ, ঈমান, ইসলাম ও মানব জীবনের 


অপরিহার্য বিষয়াবলীর উপর দলীল-প্রমাণ নির্ভর বক্তব্যের এক অদ্বিতীয় 


সংকলন: ‘এসো আল-াহর পথে" -১) শাইখুল হাদীস মুফতী মুহাম্মাদ জসীমুদ্দীন রাহমান 


কিতাবুল ঈমান 


সংকলন ও সম্পাদনা 
মাওলানা মুহাম্মাদ ইসহাক খান 
রাস জা নাহান . 
মারকাজুল উলুম আল ইসলামিয়া, ঢাকা, ॥ সর্বস্বত্ব সংরক্ষিত ॥ 
বাংলাদেশ । 
SE হাতেমবাগ জামে মসজিদ, 5 ঢাকা। | 
মাদ্রাসা, মহাম্মাদপুর, টাকা মোবাইল: ০১৬৭৬৯১৩৬১৪, ০১৭৪০১৯২৪১১ 
সাবেক শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, বরিশাল । প্রকাশকাল : মার্চ, ২০১১ 
মোবাইল: ০১৭১২১৪২৮৪৩ 
নির্ধারিত মূল্য ৪ ১০০ (একশত) টাকা মাত্র 
KITABUL EMAN 
SHAIKH MUFTI JASHIMUDDIN RAHMANI 
আল বায়ান পাবলিকেশন্স AL BAYAN PUBLICATIONS 


FIXD PRICE : 100.00 TK. 5 DOLAR (US). 
ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার ঢাকা 


মোবাইল: ০১৬৭৬৯১৩৬১৪, ০১৭৪০১৯২৪১১ 


কতাবুল ঈমান ৩ কতাবুল ঈমান ৪ 


উৎসর্গ 


কোন নেতৃতৃ, কর্তৃত্ব কিংবা জশ-খ্যাতির জন্যে নয়, 
একমাত্র আল-াহর সন্তুষ্টি অর্জনের জন্যই মহান 
আল-াহর সুস্পষ্ট ঘোষণা এবং রাসূলুল-াহ সা. 
৪024৮ ASS Re PME SSS REE SS HSIN SSE RES SAE EE অবশতভ্তাব্য ভবিষ্যতবাণী “নবুওয়াতের আদলে 
ROE RENCE LN SECC NTE RS RENE ERE ERC CONSE আবারও ফিরে আসবে খিলাফত’ এই মহান সত্যকে 
বাস্ডুবে রূপ দিতে যারা খিলাফত প্রতিষ্ঠার সংগ্রামে 
রা রা সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত -দীনের সেই সকল 
তারিখ দায়ী ও কল্যাণকামীদের উদ্দেশ্যে ৷ 


কিতাবুল ঈমান ৫ 
প্রকাশকের আরঘ 


সকল প্রশংসা মহান আল-াহ রাব্বুল আলামীনের জন্য । অত:পর দুর-দ 
ও সালাম বর্ষিত হোক প্রিয়নবী হযরত মুহাম্মাদ সা. এর প্রতি । যিনি 
এধরার বুকে এসেছিলেন রাহমাতুল লিল আলামীন হয়ে । বিশ্বমানবতাকে 
মানব রচিত মতবাদ আর মতাদর্শের জুলুম থেকে, মানুষকে মানুষের 
ইবাদাত আর গোলামী থেকে মুক্ত করে পরম কর+ণাময় এক আল-াহর 
ইবাদত আর গোলামীতে নিয়ে যাবার জন্য সারা জীবন অক্লান্ড় পরিশ্রম 
করেছেন। 

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সারা পৃথিবী জুড়ে মুসলিমদের অবস্থা যে কি 
করণ আর ভয়াবহ তা বিস্ডারিত বলার অপেক্ষা রাখে না। মুসলিম 
উম্মাহর এই দূরাবস্থার পেছনে যে বিষয় গুলো প্রধান ভূমিকা রাখছে তার 
মধ্যে অন্যতম দু'টি বিষয় হচ্ছে, ১. দীন ইসলামকে নিছক ধর্মে র-পাল্ড় 
র করা। ২. ইসলামের অন্যতম প্রধান কিছু পরিভাষা যেমন খিলাফত, 
বাইআত, ইমামত ইত্যাদির ভুল ব্যাখ্যা । 

দেশীয় ও আন্র্জাতিকভাবে অমুসলিম ও অনৈসলামিক শক্তি ইসলামকে 
দীন তথা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা থেকে ইহুদী-খৃষ্টানদের ধর্মের মতো 
নিছক কিছু রিচুয়েলস তথা আচার-অনুষ্ঠান সর্বস্ব ধর্মে রূপাল্ডুরের মাধ্যমে 
তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদী অপশক্তি এজন্য 
সর্বশক্তি নিয়োগ করেছে। অধিকাংশ মিডিয়া আর মাল্টিন্যাশনাল কোম্পানী 
গুলোও কাফিরদের এই প্রকল্প বাস্ডবায়নে সহযোগিতা করে যাচ্ছে। 
অপরদিকে খিলাফত, বাইআত, ইমামতসহ ইসলামের অন্যতম প্রধান 
পরিভাষা গুলোর ভুল ব্যাখ্যা দিয়ে তাকে গুটিকয় খানকাহ আর পীর-মুরিদী 
সিলসিলার মধ্যে বিসর্জন দেয়া হচ্ছে। অথচ খিলাফত ছিলো ইসলামের 
মূল শক্তি, বায়আতের মাধ্যমে মুসলিম উম্মাহকে এক খলীফার অধীনে 
এক্যবদ্ধ রেখে সারা বিশ্বের সকল বাতিল জীবনাদর্শের উপর দীন 
ইসলামকে বিজয়ী করার জন্য অপরিহার্য উপাদান । 

মুসলিম উম্মাহর বর্তমান এই অধ:পতিত অবস্থা থেকে উত্তরণের জন্য 
ঈমান-আকীদা-তাওহীদ, কুফর-শিরক এবং তাগুতসহ উপরোক্ত বিষয় 
দু'টি সম্পর্কে সুস্পষ্ট ইলম অর্জনের কোন বিকল্প নেই। 


কিতাবুল ঈমান ৬ 
এ লক্ষ্যে ব্যাপক মুসলিম জনসাধারণের কাছে এই বিষয় গুলোকে 
যথাযথভাবে তুলে ধরার জন্য বর্তমান আধুনিক যুগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক 
মিডিয়া অকল্পনীয় ভূমিকা রাখতে পারে । কিন্তু দু:খজনক সত্য আর বাস্ড 
বতা হলো, বর্তমান মিডিয়ার অধিকাংশই ইচ্ছা বা অনিচ্ছায় সেই 
সাম্রাজ্যবাদী আর তাগুতেরই দাসত্য করছে। যার ফলে মুসলিম উম্মাহ 
বঞ্চিত হচ্ছে সত্য ও সঠিক তথ্য থেকে । দূরে সরে যাচ্ছে তাওহীদ ও 
ঈমানের মূল জ্ঞান থেকে । ইসলামকে আবারো বিজয়ী করা ও আল-াহর 
দীন প্রতিষ্ঠার বিষয়কে ভাবতে শিখছে চরমপন্থা বা সন্ত্রাস হিসেবে । 
এই দূরাবস্থা নিরসন ও ইসলামের সঠিক স্বরূপ জাতির সামনে তুলে ধরার 
জন্য একটি শক্তিশালী মিডিয়ার প্রয়োজন অনেক আগ থেকেই সমভাবে 
বিরাজমান ছিলো, এখনো আছে। দীনের এই প্রয়োজন পূরণ এবং মুসলিম 
প্রচেষ্টার বহিঃপ্রকাশ হচ্ছে, আল্‌ বায়ান পাবলিকেশন্স । 
মহান আল-াহ এবং তার প্রিয় রাসূলের অমীয় বাণী এবং দীন ইসলামের 
সুমহান আদর্শ সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য এই পাবলিকেশন্স থেকে 
আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি। যার প্রথম প্রকাশনা হচ্ছে 
বক্ষমান এই বই। ইনশাআল-াহ আমরা এধরণের প্রকাশনা অব্যাহত 
রাখার চেষ্টা করবো। তবে এজন্য প্রয়োজন হলো আপনাদের সকলের 
সর্বাত্মক আন্ডুরিক নেক দুয়া ও সহযোগীতা । 
সচেতন পাঠকদের জন্য শাইখ মুফতী মুহাম্মাদ জসীমুদ্দীন রাহমানী 
সাহেবের পরিচয় নতুন করে দেয়ার প্রয়োজন আছে বলে মনে হয়না । আর 
যারা নতুন তারা এ বই পড়লেই তার সম্পর্কে ধারণা পাবেন। 
শাইখের সীমাহীন ব্যস্ডতা আর ধারাবাহিক সফরের মধ্যে খুবই স্বল্লতম 
সময়ে এক সাথে দু'টি বই বের করায় এতে স্বাভাবিকের তুলনায় একটু 
বেশীই বানান ও শব্দ বিভ্রাট থেকে যেতে পারে । তবে আকীদা ও কুরআন 
সুন্নাহর খেলাফ কোন বিষয় আশা করি এতে নেই। বইতে কোন ভুল- 
ত্রঁটি দৃষ্টিগোচর হলে তা লেখকের নয়, প্রকাশকের বলে গ্রহণ করার ও 
সে ব্যাপারে আমাদেরকে অবগত করার অনুরোধ রইলো সবার প্রতি । এটি 
দীন দরদী ভাইদের জন্য একটি ছোট পরীক্ষাও বটে। দেখা যাক দীনের 
জন্য কার কাছ থেকে কতটুকু আন্্জরকতা পাওয়া যায়! 
মহান আল-াহ আমাদের সবাইকে তার দীনের জন্য কবুল করন - এই 
প্রত্যাশা ব্যক্ত করে এবারকার মতো আল-াহ হাফেজ । 


কিতাবুল ঈমান ৭ 
-মাওলানা মুহাম্মাদ ইসহাক খান 


আল্‌ বায়ান পাবলিকেশন্স 
মহান আল-াহ সুবহানাহু চি মানুষকে সৃষ্টি করেছেন তার 
ইবাদাত করার জন্য ৷ ইরশাদ হচ্ছে, 
অর্থ: “আমি জীন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত 
করার জন্য ৷” (সুরা যারিয়াত, আয়াত ৫৬) 
পরিচয় জানা এবং তার পছন্দ মতো ইবাদাত করা । এক্ষেত্রে তার সঙ্গে 
অন্য কিছুকে শরীক না করা । ইরশাদ হচ্ছে, 

এ ৮৩ 4০৪ ১ ০ ১৩০ ald % ৪4185 ১৪৬৪ 
অর্থ: “সুতরাং যে তার রবের সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম করে 
এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে ।” (কাহফ, ১৮৪ ১১০) 
একারণেই ইবাদত কবুল হওয়ার জন্য দু'টি শর্ত রয়েছে । এক. ৮১০! 
৷ । দুই, £০০1 £৬! | ৷ ৮০৯৬ বা নিয়তকে বিশুদ্ধ করার অর্থ হচ্ছে 
ইবাদাতকে শিরক মুক্ত করে খালেসভাবে এক আল-াহকে সন্তুষ্ট করার 
উদ্দেশ্যে পেশ করা । ইরশাদ হচ্ছে, 

EUG 55001 হু ০৮৯ 41194 ২1195 ৩ 
অর্থ: “তাদেরকে এ ছাড়া কোন হুকুমই দেয়া হয়নি যে, তারা খাটি মনে, 
একনিষ্ভাবে একমাত্র আল-াহর ইবাদত করবে ।” (বোইয়্যিনাহ, ৯৮৪ ৫) 
দুই, ৷ £4! বা সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ । অর্থাৎ যে কোনো ইবাদাত 
করার ক্ষেত্রে আল-াহ কর্তৃক প্রেরীত রাসূল সা. এর সুন্নাহ (বা আদর্শ) কে 
অনুসরণ করা । ইরশাদ হচ্ছে, 
009 ৮559১ ST 2845 All ৩০৭ SAIC এ]। ০৪০ লে ৬ ৩২ 


শর) ১০ 


কিতাবুল ঈমান ৮ 
অর্থ: “হে নবী! আপনি বলে দিন, যদি তোমরা মহান আল-াহর 
ভালোবাসা পেতে চাও, তাহলে আমার অনুসরণ করো । তাহলে মহান 
আল-াহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ সমূহ মাফ করে 
দিবেন। আর আল-াহ তো সীমাহীন দয়াময় ও ক্ষমাশীল ।” (আলে 
ইমরান, : ৩১) 


এই দুই শর্ত পুরণ না করলে কোন ইবাদাত ই গ্রহণযোগ্য হবে না। কারণ 
প্রথম শর্ত ইখলাসের অবর্তমানে ইবাদাত টি শিরক যুক্ত হবে । আর শিরক 
যুক্ত ইবাদাত আল-াহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। বরং যে 
দিয়েছেন। ইরশাদ হচ্ছে, 
অর্থ: “নিশ্চয় যে ব্যক্তি আল-াহ্‌র সাথে অংশীদার স্থির করে, আল-াহ্‌ 
তার জন্যে জান্নাত হারাম করে দেন। (মায়েদা, ৫৪ ৭২) 
পরে বলেছেন, 

8502519৩৩28: 159 
অর্থ: “তারা যদি শিরক্‌ করতো তবে তাদের কৃতকর্ম নিস্ফল হত ৷” (সূরা 
আন“আম, আয়াত : ৮৮) 
এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সা. কে উদ্দেশ্য করেও আল-াহ সুব: 
অর্থ: “তোমার প্রতি এবং তোমার পূর্ববতীদের প্রতি অবশ্যই এই ওহী 
হয়েছে তুমি আল-াহর সাথে শরীক্‌ করলে তোমার আমল নিস্ষল হয়ে 
যাবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্থ ৷” (যুমার, ৩৯৪৬৫) 
তাছাড়া আল-াহ সুব: আরও সুস্পষ্ট করে ঘোষণা করেছেন, 

BUS ৬৭ ৩0১ 695 6 5845 4 4584 ১5 এ ও! 


কিতাবুল ঈমান ৯ 
অর্থ: “নি:সন্দেহে আল-াহ্‌ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে 
শরীক করে । তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি 
ইচছা করেন । (নিসা, ৪8 ৪৮) 
আর দ্বিতীয় শর্ত তথা হ₹.-। €5! এর অবর্তমানে যে ইবাদাত করা হয় সেটি 
হবে বিদ'আহ্‌। 
আর এ বিষয়ে রাসূল সা. ইরশাদ করেছেন, 

১) 5৫8 4০০ ০ ৩1১৯ ০০০ ৬১ ০৬০ 
অর্থ: হযরত আয়শা রা. থেকে বর্ণিত, মহানবী সা. বলেছেন, “যে ব্যক্তি 
এই দীনের মাঝে নতুন কোন বিদ'আত প্রবেশ করাবে, সে আমার উম্মত 
নয়।” (সহীহ বুখারী, হাদীস নং ২৫৫০) 
রাসূল সা. আরো ইরশাদ করেছেন, 
JUL ৬৯ ৮১০০ 452 20১৬৬ ৪৪১৫ 45) 
অর্থ: “জাবের ইবনে আব্দুল-ীহ রা. থেকে বর্ণিত, রাসূলুল-াহ সা. 
বলেছেন, “প্রত্যেক বিদ'আতই গোমরাহী, আর প্রত্যেক গোমরাহীরই 
নিশ্চিত পরিণাম হচ্ছে জাহান্নাম ।” (সহীহ ইবনে খুজাইমান, নং ১৭৮৫) 
সুতরাং রাসূলুল-াহ সা. এর তরীকার অনুসরণ ছাড়া কোন ইবাদাত করলে 
তা যত ভালো উদ্দেশ্যেই করা হোক না কোন মহান আল-াহর কাছে 
গ্রহণযোগ্য হবে না। মনে করন, জোহরের ফরজ সালাত চার রাকাত । 
আসরের সালাত চার রাকাত । ইশার সালাতও চার রাকাত । মাঝ খানে 
মাগরিবের সালাত তিন রাকাত । এখন কেউ যদি মাগরিবের সালাতকেও 
পূর্ণ খুশু-খুযূ ও ইখলাসের সাথে চার রাকাত পড়ে তাহলে তার এই সালাত 
কি আদায় হবে? মোটেই নয়। এ বিষয়টি যেমন সকলের কাছে স্পষ্ট 
তেমনিভাবে আল-াহ সুব: এর যে কোনো ইবাদতের ক্ষেত্রেই ইখলাস ও 
রাসূলের অনুসরণ ছাড়া তা গ্রহণ যোগ্য হবে না। 
কিন্ত অত্যন্ড় পরিতাপের বিষয় যে, আমরা লক্ষ্য করছি এদেশের দীনদার 
ও ধার্মিক লোকদের অনেকেও শিরক ও বিদ“আতে জর্জরিত । যেমনটি 
স্বয়ং মহান আল-াহ সুব: ইরশাদ করেছেন, 
১৯১ ০৯৪ 31 40৬ AST ৮ এ 


কিতাবুল ঈমান ১০ 
অর্থ: “তাদের অধিকাংশ আল-াহর প্রতি বিশ্বাস করে, তবে (ইবাদাত) 
শির্ক করা অবস্থায় ।” (সুরা আল ইউসুফ ১২:১০৬) 
রাষ্ট্র থেকে দীন তথা ইসলামী জীবন ব্যবস্থাকে আলাদা করে বহু ইলাহ ও 
বহু রবের ইবাদাতের রাস্ড খোলা হয়েছে। এরপরে রাষ্ট্রীয় এবং ধর্মীয় 
উভয় ক্ষেত্রেই শিরক এবং বিদ'আত ঢোকানো হয়েছে। রাষ্ট্রীয় শিরক ও 
বিদআত যেমন: জনগণ সমস্ড় ক্ষমতার মালিক, সংসদকে ্বার্বভৌম 
করা এবং সে আইন মানতে জনগণকে বাধ্য করা, রাস্ডার মোড়ে মোড়ে 
মূর্তির সামনে নীরবে দীড়িয়ে সম্মান প্রদর্শন করা, নগ্ন পায়ে হেটে যাওয়া, 
মূর্তিকে ফুল দেয়া, শিখা চিরন্ড়ন, শিখা অনির্বাণের নামে অগ্নি পূজা করা। 
তাছাড়া প্যারেড করার সময় রাসূলের সুন্নাহ রাইট-লেফট (ডান-বাম) না 
বলে শয়তানের সুন্নাহ (লেফ্ট-রাইট) বাম-ডান বলা, যাতায়াতের ক্ষেত্রে 
ও বিদ'আত । 
অপরদিকে ধর্মীয় শিরক ও বিদ'আত হচ্ছে মুসলিম জাতীর খিলাফাহ ও 
বাইআতের মতো গুর“তৃপূর্ণ জাতীয় ও রাষ্ট্রীয় বিষয়কে ব্যক্তি পর্যায়ে এনে 
পীর প্রথা চালু করে গোটা মুসলিম উম্মাহকে এক খলীফা বা ইমামের 
অধীনে এক্যবদ্ধ হওয়ার পথকে স্থায়ীভাবে রঁদ্ধ করে দিয়ে বিভিন্ন দল- 
কুমির পূঁজা, কচ্ছপ পুঁজা, পাথর পূঁজা, কবরে ফুল দেয়া, টাকা-পয়সা, 
আগরবাতি-মোমবাতি দেয়া, এমনকি সেজদা করা ও প্রার্থনা করা 
আইয়্যামে জাহেলিয়্যাতকেও হার মানিয়েছে। পীর-বুজুর্গ আর খাজাবাবা, 
গাজা বাবা, লেংটা বাবাদেরকে গাউছ, কুতুব, আবদাল, আকতাব, 
আওতাদ, বান্দানেওয়াজ, গরীব নেওয়াজ, আতাবখশ্‌, গঞ্জেবখশ, গাউছুল 
আজম ইত্যাদি উপাধি দিয়ে তাদেরকে এবং নবী, ফিরিশতা, ওলী- 
আউলিয়া, সাধু-স্বজনদেরকে সকল প্রয়োজন পুরণকারী, তাদেরকে 
আল-াহ এবং বান্দার মধ্যে “মাধ্যম” সাব্যস্ড করে তাদেরকে ক্ষমতার 


কিতাবুল ঈমান ১১ 
অধিকারী, হেদায়াত দানকারী এবং ইলাহী ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন ও 
সংযোজন করার অধিকারী বিশ্বাস করে তাদেরকে রবের আসনে বসানো । 
এ চিত্রটিই মহান আল-াহ পবিত্র কুরআনে এভাবে তুলে ধরেছেন, 
১40 93১ ৬০ (0৮9৮5 ৮০৯ ১০০ 
অর্থ: “তারা তাদের ধর্মীয় পন্ডিত ও সংসার-বিরাগীদিগকে তাদের রব 
হিসেবে গ্রহণ করেছে আল-াহ্‌ ব্যতীত ।” (তাওবা : ৩১) 
অথচ মহান আল-াহ ইরশাদ করেছেন, 
355)$ GEG 4০5 মু! $ এ ওঠা ০1194 3 Al এ৬$ 

অর্থ: “আলপ্াহ বললেন: তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তোমাদের 
ইলাহ তো মাত্র একজনই । অতএব আমাকেই ভয় কর।” ( নাহল : ৫১) 
ইসলামের সঠিক শিক্ষার অবর্তমানে সৃষ্ট এই নারকীয় পরিস্থিতি হতে মুক্তি 
পেতে হলে সকল প্রকার তাগুত ও বহু ইলাহ-বহু রবের ইবাদাত এবং 
তাদের তৈরী করা তন্ত্র-মন্ত্র ও সকল বিধান বাতিল করে ওহীর বিধান 
কায়েম করতে হবে। ফিরে আসতে হবে এক আল-াহর ইবাদাতের 
দিকে। আঁকড়ে ধরতে হবে কুরআন-সুন্নাহকে। কায়েম করতে হবে 
খিলাফাহ “আলা মিন্হাজিন নুবুওয়্যাহ। সেই মহান উদ্দেশ্যকে বাস্ডৃবায়ন 
করার দৃঢ় প্রত্যয় নিয়েই এই সিরিজ প্রকাশনার সূচনা । মহান আল-াহ 
সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এই ক্ষুদ্র মেহনতকে কবুল করে তার 
খাস বান্দাদের অন্ডর্ভুক্ত হওয়ার তাওফীক দিন, আমীন । 
5 8 4০5 ২ Ny এ ও SCG এ slo LS এ| 19৬ 

Ul ০১১ be UG Vai ০০৪ এ 3 
অর্থ: “আসুন! আমরা অন্ত: একটি বিষয়ের ব্যাপারে একমত হই যে, - 
যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান- যে, আমরা এক আল-াহ্‌ 
ছাড়া অন্য কারও ইবাদত করব না, তার সাথে কোন শরীক সাব্যস্ডকরব 
না এবং একমাত্র আল-াহ্‌কে ছাড়া কাউকে ‘রব’ বানাবো না।” (সূরা 


আলে ইমরান : ৬৪) 
-মুহাম্মাদ জসীমুদ্দীন রাহমানী 
পরিচালক: মারকাজুল উলুম আল ইসলামিয়া, ঢাকা, বাংলাদেশ । 


কিতাবুল ঈমান ১২ 
মোবাইল: ০১৭১২১৪২৮৪৩ । 


রবের পরিচয় ও মানুষের অঙ্গীকার ...........................,১,১০,,০০০০৭ ১৫ 
প্রাণীজগত দ্বারা আল-াহর পরিচয়-১..........................-.১.,.১,০০, ৩২ 
প্রাণীজগত দ্বারা আল-াহর পরিচয়-২............................,,..,,১,,,, ৪০ 
প্রাণীজগত দ্বারা আল-াহর পরিচয়-৩........................,.....,,.,..,,, ৪৭ 
পাহাড় দ্বারা আল-াহর পরিচয় .....................১..১১,১১,১০০০৮৮০০, ৬০ 
আল-াহর পরিচয় সম্পর্কে বিজ্ঞানীদের অভিমত........................... ৬৫ 
ইসলাম ও মুসলিম......... ee ৭৭ 
আল-াহ তাআলার আদেশ দুই প্রকার ......... ০০০২ ৭৮ 
তবে শরীয়ত ছিলো ভিন্ন.......... ee ৮২ 
ইসলাম আল-1হর কাছে গ্রহণযোগ্য একমাত্র দীন......................... ৮৪ 
ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম বা মতবাদ বাতিল ......................... ৮৭ 
আত তাওহীদ 225527446258425785575685858552% ৯১ 
মক্কার লোকদের সাথে আমাদের পার্থক্য............. ৯৫ 
সকল নবী-রাসূলগণের সম্মিলিত দাওয়াত ছিল তাওহীদ ................ ১০২ 
তাওহীদের বিষয়ে ৯ নবীর ভাষণ সিরা ররর র্যা ররর ১০২ 
dl সি | ২ ঘোষণার সারমর্ম/ম্ূলকথা............. ০০০০০০০০০০০০ ১০৭ 
‘লা হলাহাররাগড়া 5:%28255225587828528 ১১০ 
এক শ্বীসে দুই গালি ...................,.,,০,,০০০০০০১০০০০০০০০০০০, ১১১ 
ও’ এবং হর লারক্যা55555985528৮82 ১১৪ 
পূর্ববর্তী উম্মতের মুশরিকরাও এ রোগে আক্রান্ড় ছিল................... ১১৫ 
তাওহীদের শর্তাবলী বনাম এ Y। 411 এর শতবিলী.................... ১১৮ 


তাওহীদের শর্ত ৭ (সাত) টি...........................,.১০২,,০০০০০০০০৭ ১১৮ 


তাওহীদের দুই রঁকন.........................-.-১২-১০-১০২,০০০০৩, ১২৮ 
তাওহীদের দুটি রকন (মৌলিক উপাদান) 8 ..................,,০,০০, ১১০ 
(তা-গুত) এর পারিভাষিক অর্থ ...........................১.১২,,২১০০০৭ ১৩০ 
প্রধান প্রধান তাঙিত:25225242222422558558555888545 ১৩৬ 
তাগুতী রাষ্ট্রের চার মৌলিক উপাদান ....................................., ১৩৯ 
আইন প্রণয়নের জন্য যে সকল গুণের প্রয়োজন তা কেবল আল-াহর 
মধ্যেই পাঁওয়া ার5552558255855585525 ১৪১ 
সার্বভৌম ক্ষমতার অর্থ কী? ....... eee ১৪৭ 
সার্বভৌমত্বের কমান্ড বা আদেশই হচ্ছে আইন........................... ১৪৭ 
সুরা হাশরের শেষে মহান রাব্বুল আলামীন স্বীয় সার্বভৌম 

সত্তার পরিচয় দিচ্ছেন নিম্নোক্ত ভাষায়-....... eee. ১৫৩ 
বর্তমানে যারা মানুষের জন্য আইন প্রনয়ণ করেছেন সেই সকল তাগুতদের 
মধ্যে কি এই গুণাবলী আছে? ....... eee ১৫৬ 
যেহেতু তাগুতদের আইন তৈরী ও সার্বভৌম ক্ষমতা নেই তাই সৃষ্টি যার, 
আইন-বিধান দেওয়ার অধিকারও কেবলমাত্র তার....................... ১৫৭ 
মানব রচিত আইনের স্বরূপ................১.,১১১,০০০০০০০০০০০০,০০০০১০৭ ১৫৮ 
কোরআন একটি পূর্ণাঙ্গ সংবিধান ...........................২১,১১১,০২০১০, ১৬৭ 
নিজেরাই আল-াহ এবং রব হয়ে যায় | ..........০.,০,১০,০০,০০০০০০০০১, ১৭০ 
ইবলিস কেন কাফের হলো? ..................,০,১০,০০০,০০০০০০০০০০০০, ১৭২ 
মানব রচিত আইন-বিচার মান্য করলে ইসলাম থেকে 

খারিজ হয়েনায়:275:785785575857 ১৭৫ 
ঈমান ভঙ্গের কারণ .......... eee ১৭৮ 
একটি সংশয়ের নিরসন ........ eee eee ১৮৪ 
দ্বিতীয় প্রধান তা-গুত ‘শয়তান’ ...... ee ১৯৩ 
জিন শয়তান শ্রেনীর তাগুত হচ্ছে: ......... eee ১৯৯ 
মানুষ শয়তান শ্রেনীর ত্বাগুত হচ্ছে: ........ eee ২০০ 
যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে দুই শ্রেণীর লোকেরা ................ ২০২ 
তৃতীয় প্রধান ত্বা-গুত *৬। 44 “তাকৃলীদে আবা’ .................. ২০৫ 


চতুর্থ প্রধান তা-গুতএ১। ‘হাওয়া’ বা প্রবৃত্তির অনুসরণ ................. ১৬৬ 


কিতাবুল ঈমান ১৪ 


কিতাবুল ঈমান ১৫ 
5531 24৩ SAL ২৪ ৩ ৮6 ০৯৮১ ১৫৫ ৩৪ 
অর্থ: “যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল-াহর প্রতি 
ঈমান আনলো, সে তো মজবুত ও শক্ত এক রজ্জুকে আকড়ে 
ধরলো ।” (সূরা বাকারাহ, আয়াত: ২৫৬) 


& 9) আল-াহর পরিচয় 


রবের পরিচয় ও মানুষের অঙ্গীকার 


আমরা সকলেই বলি যে, আমরা আল-াহকে বিশ্বাস করি । এর মানে কি? 
তাই আমরা প্রথমেই আলোচনা করবো “আল-াহ বিশ্বাস করা'-র অর্থ 
নিয়ে। কুরআনুল কারীমের সূরা বাকারার ৮ নাম্বার আয়াতে মহান 
আল-াহ তাআলা বলেন, 

০89 টি ৬৪ ১৯ 099 UL ডো 59 ৬০ ০০৫ ৩ 
অর্থ: “মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে, আমরা 
আল-াহর উপর ঈমান এনেছি, (আমরা তাকে বিশ্বাস করি) কিয়ামতকে 
বিশ্বাস করি; কিন্তু তারা মুমিন নয় ।” (সুরা বাকারা, আয়াত ০৮) 
এই আয়াতে মহান আল-াহ তাআলা নিজেদেরকে ঈমানদ্বার দাবীকারী 
কিছু লোকের ব্যাপারে বলছেন যে ওরা মুমিন নয়, ওরা মুনাফিক । পবিত্র 
মূলত: এই আয়াত দিয়ে। এর আগে কুরআনুল কারীমের সুরা বাকারার 
প্রথম পাঁচটি আয়াত হচ্ছে মুমিন সম্পর্কে। তার পরের ২টি আয়াত 
কাফিরদের সম্পর্কে। তার পরের ১৩ টি আয়াত নাযিল হয়েছে 
মুনাফিকদের সম্পর্কে। তাহলে বুঝা যাচ্ছে যে, সবচেয়ে ভয়াবহ হচ্ছে 
মুনাফিক ৷ কাফিরের চেয়েও ভয়াবহ হচ্ছে মুনাফিক। 
যা মাত্র ৬ আয়াতের । একইভাবে মুনাফিকদের নামেও একটি সূরা নাযিল 
হয়েছে মুনাফিকুন -যা প্রায় দেড় পৃষ্ঠা। যার আয়াত সংখ্যা ১১। সৃতরাং 


কিতাবুল ঈমান ১৬ 
বুঝা গেলো যে মুনাফিকরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ৷ আমাদের বুঝতে হবে 
যে, আমরা আবার এই মুনাফিকদের দলে পরে যাই কি না? 
এজন্যই আমরা আলোচনা টি শুর করবো “আল-াহকে বিশ্বাস করা’ না 
করা নিয়ে ৷ প্রথমেই আসুন জেনে নেয়া যাক আল-াহকে বিশ্বাস করার 
অর্থ কি? 
আল-াহকে বিশ্বাস করা সম্পর্কে আমরা কুরআন এবং হাদীস থেকে 
যতটুকু ধারণা পাই তাতে দুটি বিষয় আসে । 
১)  আল-াহকে বিশ্বাস করার অর্থ হলো আল-াহর উযুদ বা আল-াহ 
আছেন এবং তার অস্ডি্রকে বিশ্বাস করা। সংক্ষেপে যাকে বলে 
তাওহীদ ৷ 
২) আল-াহর ওয়াহদানিয়াত বা এককত্তে বিশ্বাস করা । 


আল-াহর এই এককতৃ তিনভাবে পাওয়া যায় । ১. উলুহিয়্যাত। ইবাদতের 
ক্ষেত্রে তাওহীদ বা আল-াহর এককন্তু বজায় রাখা । ২. র+বুবিয়্যাত । 
র+বুবিয়্যাতের ক্ষেত্রে একতৃৃবাদকে বজায় রাখা । ৩. আল আসমা ও 
সিফাত । আসমাউস সিফাতের ক্ষেত্রে একতৃবাদকে বজায় রাখা । 


আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে উষুদে বারি 
তাআলা বা আল-াহর অস্ডিত্। মহান আল-াহ তা“আলা পবিত্র কালামে 
মাজীদে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, 

অর্থ: “আমি জীন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত 
করার জন্য ৷” (সুরা যারিয়াত, আয়াত ৫৬) 

এই আয়াতে আল-াহ বলছেন যে, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন 
তার ইবাদত, আনুগত্য, দাসত্য করার জন্য । এখন আমরা যারা মহান 
আল-াহর দাসত্ব করবো, তাকে তো আগে চিনতে হবে । না চিনে কিভাবে 
আল-াহ তাআলার ইবাদত করবো? কিভাবে তার গোলামী ও দাসত্য 
করবো? এজন্য আল-াহর পরিচয় লাভ করা এটা ঈমান আনার জন্য প্রথম 
শর্ত। কে সে আমরা যার ইবাদত করবো? 


কিতাবুল ঈমান ১৭ 

আল-াহ রাব্বুল আলামীনও এই বিষয়টিকে গুর”ত্ব দিয়েছেন। মানব 
জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবার আগেই রূহ গুলোকে একত্রিত করে 
এ উপলক্ষ্যে বিশাল এক সমাবেশ করলেন । যেখানে হযরত আদম আ. 
থেকে শুর“ করে কিয়ামত পর্যন্ড় যে মানুষেরা পৃথিবীতে জন্মগ্রহণ করবে 
সকলকেই সেই সমাবেশে অংশ গ্রহণ করতে বাধ্য করেছেন। কুরআনুল 
রীমে সূরা আরাফের ১৭২-১৭৩ নাম্বার আয়াতে আল-াহ ইরশাদ 
করেন: 

2৫৮2) এত ১১৫99 HEED ৮১5৮ ০০ 69 জে ৬ এ ০৮৪ 
GABE 16 ৬৪ (৫1 এ 834 10545 ০045 এ5195 ৮৫7 ৬৭ 
অর্থ: “আর স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমার রব হযরত 
আদম আ. এর পিঠের থেকে তার সক্ড্রনদের রঁহ গুলোকে বের 
করলেন। আবার সেই সম্ড্রনদের পিঠের থেকে তাদের সন্ডরনদের 
এইভাবে সকলের রহ গুলোকে বের করলেন। এরপর তাদের উপরে 
তাদের নিজেদেরকে সাক্ষ্য বানালেন । এরপর তিনি তাদেরকে লক্ষ্য করে 
বললেন, £৫৫% ৬ আমি কি তোমাদের রব নই? তখন সকলে সমস্বরে 
ঘোষণা করলো, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব এবং আমরা এর 
সাক্ষ্য দিচ্ছি। (মহান আল-াহ বললেন) আমি এটা এজন্য করেছিলাম 
যাতে করে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে, (আপনি 
যে আমাদের রব) আমরা এসম্পর্কে জানতাম না, অজ্ঞ ছিলাম ৷” (সূরা 
আরাফ :১৭২) 

এই আয়াতে £৯ ৬ দ্বারা হযরত আদম আ. এর পিঠের থেকে এবং 
তাদের পিঠের থেকে এমন করে ধারাবাহিকভাবে যত মানুষ জন্ম নিবে 
সকলকেই উদ্দেশ্য করা হয়েছে। তারপর আল-াহ তাআলা সেই মহা 
আল-াহ সম্পর্কে ধারণা দিলেন এরপর তাদেরকে পরীক্ষা নিলেন এবং 
তাদের নিজেদের ব্যাপারে নিজেদেরকে সাক্ষী বানালেন। এজন্য তাদেরকে 
জিজ্ঞেস করলেন, ₹৫% ৬০ আমি কি তোমাদের রব নই? তখন তারা 


কিতাবুল ঈমান ১৮ 

সকলে উত্তর দিয়েছিলো, ৬১৫% 1/৬ সব লোকেরা বললো অবশ্যই 
অবশ্যই আপনি আমাদের রব এবং আমরা এর সাক্ষ্য দিচ্ছি। 
আরবীতে কোন কিছু স্বীকার করা, সাক্ষ্য দেয়া দু'টি শব্দ ব্যবহৃত হয়। 
একটি হচ্ছে এ আর অপরটি হচ্ছে ** | এই দুটির মাঝে পার্থক্য হচ্ছে। 
যখন কোন বিষয়কে প্রমাণ সহকারে ব্যক্ত করা হয় তখন বলা হয় এ । 
তার মানে অবশ্যই আপনি আমাদের রব। কেনই বা আপনি আমাদের রব 
হবেন না। ৬১৫% আমরা সাক্ষ্য দিচ্ছি। আল-াহ তাআলা বলছেন যে এই 
সাক্ষ্য আমি কেন নিলাম? 

9১15৪ ৬০ Sb) ৪৪ 01955 ১ 
অর্থ: “যাতে করে কিয়ামতের দিন এটা বলতে না পারো যে আমরা তো এ 
সম্পর্কে গাফেল ও অজ্ঞ ছিলাম । (আপনি যে আমাদের রব তা আমরা 
জানতাম না।)” (সূরা আরাফ, আয়াত ১৭২) 
অথবা যাতে তোমরা একথা বলতে না পারো, 
0 এ 44৮১ 2০০৭ ৬ 8১ ও ৩৪ ৬ ৩৫ 4০০ এ 95 3 
অর্থ: “আমাদের পিতৃপুরষরা আগে শিরক করেছে। আমরা তো তাদের 
পরবর্তী তাদের সন্ডরন ছিলাম তাদের অনুসরণ করেছি মাত্র। আপনি কি 
আমাদেরকে আমাদের পূর্ববর্তী বাপ-দাদারা আগে যেই শিরক করেছে সেই 
পূর্ববর্তী বাতিলদের অন্যায়ের কারণে শাস্ড়ি দিবেন?” (সুরা আরাফ, 
আয়াত ১৭৩) এই অভিযোগ যাতে না করতে পারো সেজন্য তোমাদের 
নিজেদেরকেই নিজেদের ব্যাপারে সাক্ষী বানালাম । 
এই আয়াতের মাধ্যমে আরো একটি বিষয় পরিস্কার হয়, তা হলো পূর্ববর্তী 
লোকেরা দলীল নয়। দলীল হবে কুরআন এবং সুন্নাহ । যে কোন ব্যাপারে 
মতানৈত্য দেখা দিলে সে বিষয়ে মহান আল-াহ এবং তার রাসূলের দিকে 
যেতে হবে । কুরআন এবং হাদীসের সমাধান মানতে হবে। যেমন অন্য 
আয়াতে ইরশাদ হয়েছে: 


কিতাবুল ঈমান ১৯ 
dy ০55 ES 5] 45215 dl এ! 599 sh ও টি ১৬ 
১৩০ ০ চল এ৫১ মু 296 

অর্থঃ “হে ঈমানদারগণ! তোমরা আল-াহর অনুসরণ করো এবং 
তোমাদের মধ্যকার আল-াহর রাসূলের অনুসরণ করো এবং উলিল 
আমরদের । অতঃপর যদি কোন বিষয়ে তোমাদের মাঝে বিরোধ দেখা দেয় 
তাহলে তার ফায়সালা ও সমাধানের জন্য তোমরা আল-াহ এবং তার 
রাসূল সাল-ীল-াহু আলাইহি ওয়া সাল-ম -এর দিকে প্রত্যাবর্তন কর। 
যদি তোমরা আল-াহ এবং শেষ দিবসে বিশ্বাসী হয়ে থাকো।” (সূরা 
নিসা, আয়াত ৫৯) 
একইভাবে মহানবী সা. বিদায় হজ্জের ভাষণেও কয়েক স্থানে বার বার 
4 ছে 2 
৬৮ ৩ ৪০5 ale এ এক dll 5৯০9 FLL Bf ৩৪ ৬6 জেতে এ 
We bp এক 25 dt ক্র এ পতল ও ৮ ৬ if ৪ 
অর্থ:- রাসূল (সাঃ) এরশাদ করেছেনঃ “আমি তোমাদের মাঝে দু'টি 
জিনিস রেখে গেলাম । তোমরা যতক্ষণ এগুলোকে আঁকড়ে ধরে থাকবে 
ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল-াহর কিতাব, 
আরেকটি হলো তার নবীর সুন্নাহ্‌ ।”(মুআত্তা মালেক: ৩৩৩৮ তাকদীর 
অধ্যায়: ৩ নং হাদিস যয়িফ সনদে) 
৮9 4৪৬ dl এত এ 45) JE UIE এ এ dil ৬০) 22৯ জো ৩ 

৬5 BL AES ৬৯০০৭ 19৮০ ৩0 এ SB CSF ও ঞ! 
অর্থ: “আবু হুরায়রা (রাঃ) বলেন: রাসুল (সাঃ) বলেছেন: আমি তোমাদের 
মধ্যে এমন দুইটি জিনিস রেখে যাচ্ছি যে, যদি তোমরা এর উপর আমল 
কর তবে কখনো গোমরাহ হবে না। প্রথমত: আল-াহর কিতাব । দ্বিতীয়: 


আমার সুন্নাহ ।” (মুসতারাকে হাকেম -৩১৯, হাকেম সহীহ সনদে, সহীহ 
আল জামেউস সাগীর : ২৯৩৪) 


কিতাবুল ঈমান ২০ 

এটা বর্তমানেও অনেক সময় হয়ে থাকে । যখন কোন বিতর্কিত বিষয়ে 
কুরআন ও সুন্নাহ থেকে সমাধান দেয়া হয় তখন অনেকে সেই কুরআন ও 
সুন্নাহর সমাধান না নিয়ে বরং সে ব্যাপারে নিজেদের পূর্ববর্তীদেরকে কিংবা 
কোন বড় আলেম, হুজুরকে দলীল হিসেবে সামনে নিয়ে আসেন। তারা 
বলেন যে, আরে আপনারা কি বেশি বুঝেন। এতো বড় বড় আলেমগণ কি 
বুঝেন নি? ইত্যাদি ৷ 
এজন্যই মহান আল-াহ তাআলা দুনিয়াতে আসার আগেই আমাদের থেকে 
এব্যাপারে অঙ্গীকার নিলেন। £7 ৬-৫ আমি কি তোমাদের রব নই? 
তখন তারা সকলে উত্তর দিয়েছিলো, ৬১৪% 1/6 সব লোকেরা বললো 
অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব এবং আমরা এর সাক্ষ্য দিচ্ছি এবং 
বিষয়টি যথাযথভাবে পবিত্র কুরআনেও উলে-খ করে আমাদেরকে স্মরণ 
করিয়ে দিয়েছেন। 
এভাবে আল-াহ তা'আলা রূহের জগতে মানুষদের থেকে সাক্ষ্য আদায় 
অস্বীকার করতে না পারে। অত:পর আল-াহ তাআলা মানুষকে দুনিয়াতে 
পাঠিয়ে দিলেন এবং দুনিয়াতে তাদের জন্য কিছু ইবাদত নির্ধারণ করে 
দিলেন। তার মধ্যে সবচেয়ে গুর“তৃপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত বা 
নামাজ। সেই সলাতের মধ্যে একটা সুরাকে নির্দিষ্ট করে দিলেন যা না 
পড়লে নামাজ হবে না। সেই সূরার নাম কি? সেই সূরার নাম হচ্ছে সূরা 
ফাতিহা । রাসূলুল-াহ সা. ইরশাদ করেন, 
৩ ১৯৯০ ৩ ৬০৯) ৩০৬ এড ০৬৪৮ এত এড dl এ ৩ এপ ৩০০ 
YJ JG ৮৮১ 249৩ আআ এপ এআ ৭5৮90 0 ভিএ। op BS ৩ ৬৮) 

(723 : ৬১০ ০৮৮৮) আর্তি ৬৪৪ 08 ৮০৭ ১১০ 
অর্থ: “হযরত উবাদা ইবনুস সামিত রা. থেকে বর্ণিত, মহানবী সা. 
বলেছেন, যেই ব্যক্তি তার নামাজে সূরায়ে ফাতিহা না পড়বে তার নামাজ 
হবে না৷” (সহীহ বুখারী, ৭২৩) 
এই হাদীসের উপর ভিত্তি করে ইমাম আবু হানীফা রহ. বলেন যে, নামাজে 
সূরায়ে ফাতেহা পড়া ওয়াজিব। যদি কেউ না পড়ে তাহলে নামাজ 
দৌহরাতে হবে । অন্য ইমামরা বলেছেন ফরজ সূরায়ে ফাতেহা না পড়লে 


কিতাবুল ঈমান ২১ 
নামাজই হবে না। উদ্দেশ্য একই, তাহলো এই সুরার গুর”ত্ব বুঝানো । 
আল-াহর রাসূল সা. এই সুরার এতো গুর+ত্ব দিলেন কেন? কি রয়েছে 
এই সূরার মধ্যে যা না পড়লে নামাজই হবে না? 
এই সুরাকে বলা হয় উম্মুল কুরআন । তাফসীরের কিতাবে লিখে আল-াহ 
রাব্বুল আলামীন হযরত আদম আ. থেকে হযরত মুহাম্মাদ সা. পর্যন্ড 
রাসূলদের প্রতি যত কিতাব নাযিল করেছেন সমস্ড় কিতাবের সার মর্ম 
হচ্ছে আল কুরআনুল কারীম । আর কুরআনুল কারীমে যা কিছু রয়েছে তার 
মূল হলো সূরায়ে ফাতিহা । আর সূরায়ে ফাতিহায় যা কিছু রয়েছে তার মূল 
সার মর্ম হচ্ছে একটি আয়াত সেটি হলো 
অর্থ: “আপনারই আমরা ইবাদাত করি, এবং আপনারই নিকট সাহায্য 
চাই ।” (সূরায়ে ফাতিহা, আয়াত ৪) 
সূরায়ে ফাতিহা যেই আয়াত দ্বারা শুর” বা তার প্রথম আয়াত 
অর্থ: “সকল প্রশংসা সেই আল-াহর জন্য যিনি জগত সমূহের জাহানের 
রব।” এই সূরায়ে রবের পরিচয় আছে। এই আয়াতটির মাঝেই আল-াহ 
তা'আলার পরিচয় রয়েছে। আবার যখন আমরা রঁকুতে যাই তখন 
ial ১ ৩০ 
অর্থ: “আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি।” এখানেও রবের 
ংসা করা হচ্ছে । আবার যখন আমরা র-কু হতে সোজা হয়ে দীড়াই 
তখন পাঠ করি ৷ এ ৮) হে আমাদের প্রতিপালক, তোমার জন্যই 
সকল প্রশংসা । এখানেও রবের প্রশংসা করা হচ্ছে । আবার যখন সিজদায় 
যাই, তখন পাঠ করি এ৬৩। ১) ৩০. অর্থ: আমার সুমহান রবের পবিত্রতা 
ঘোষণা করছি। 
এর অর্থ হচ্ছে, নামাজে দাড়ানো অবস্থায় রব, রঁকু অবস্থায় রব, রঁকু 
থেকে দীড়িয়ে রব, সিজদায় গিয়ে রব। সব স্থানেই রবের আলোচনা 
হচ্ছে। দুনিয়াতে আসার আগেও রবের স্বীকৃতি দেয়া হয়েছিলো । 


কিতাবুল ঈমান ২২ 

দুনিয়াতেও সব জায়গাতেই রবের স্বীকৃতি দেয়া হচ্ছে। দুনিয়া থেকে 
যাওয়ার পরে আখেরাতের সফর শুর” হবে । আখেরাতের সফরের প্রথম 
ঘাটি হচ্ছে কবর । সেই কবরে তিনটি প্রশ্ন করা হবে । তার মধ্যে সর্ব প্রথম 
প্রশ্ন হচ্ছে, $৩, = তোমার রব কে? জীবনে তুমি কাকে রব হিসেবে গ্রহণ 
করেছো? তোমার রব কি কোন শাসক, না ফিরআউন না নমর-দ না 
হামান? নাকি কোন নেতা-নেত্রী। কোন জনক বা ঘোষক তোমার রব 
ছিলো কি না? 
যখন আমাদেরকে প্রশ্ন করা হবে ৫৬৬ ৬ তোমার রব কে? তখন আমরা 
কি জবাব দিবো? রবকেই তো চিনি না। সুতরাং বোঝা যাচ্ছে রবের অস্ড়ি 
তের বিষয়টি জানা অত্যন্ডুগুর“তৃপূর্ণ বিষয় । 
৮০ তো... আমি কি তোমাদের রব নই? 
এরপর দুনিয়াতে আসার পরে সবচেয়ে গুর“তৃপূর্ণ ইবাদত সালাতের মধ্যে 
দীড়ানো অবস্থায়, রঁকু অবস্থায়, সিজদা অবস্থায় সব জায়গাতেই রবের 
আলোচনা করা হচ্ছে । আখেরাতের প্রথম ঘাটি কবরেও প্রথম প্রশ্ন করা 
হবে রব সম্পর্কে । সুতরাং রব সংক্রান্ড় বিষয়টি অত্যন্ড় গুর+তপূর্ণ কি 
না? এই রবের পরিচয় নিয়েই আজকে আমাদের আলোচনা হচ্ছে। 
দিয়েছেন । সূরা তৃহা এর ৫০ নং আয়াতে ৷ এই সূরায় ফিরআউনের কাছে 
হযরত মুসা আ. এর দীনের দাওয়াত দেয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। 
মহান আল-াহ হযরত মূসা আ. এবং হারণ আ. কে বললেন, 

৬৬ By ৩১৪৪ এ! AS) 
অর্থ: “তোমরা যাও (যেই ফিরআউন নিজেই নিজেকে রব বলে দাবী 
করেছে সেই) ফিরআউনের কাছে, গিয়ে তাকে আমি রবের দাওয়াত 
দাও ।” (সূরা তৃহা, আয়াত ৪৩) 
হযরত মুসা আ. যখন ফিরআউনের কাছে গিয়ে তাকে রবের দাওয়াত 
দিলেন তখন ফিরআউন হযরত মুসা আ. কে জিজ্ঞেস করলো, 


ক & ৮ ৬০ ৩৬ 


কিতাবুল ঈমান ২৩ 
অর্থ: “হে মুসা কে তোমার রব? (কি তার পরিচয়?)” (সূরা ত্ৃহা, আয়াত 
৪৯) 
কারণ রবের একটা অর্থ যে, প্রতিপালক, লালন-পালন করা সেটা 
ফিরআউনও বুঝতো। তো হযরত মুসা আ. যেহেতু ফিরআউনের ঘরেই 
লালিত-পালিত হয়েছিলেন তাই ফিরআউন জানতে চাইলো সে ছাড়া আর 
কে আছে রব । অর্থাৎ ফিরআউন এটাই বলতে চাচ্ছিলো যে, তোমার রব 
তো আমিই ৷ তুমি অন্য কোন রবের দাওয়াত দিচ্ছো? 
যেই সংজ্ঞা শিখিয়েছিলেন, আমাদেরকে বুঝাবার জন্য সেটিই জানিয়ে 
দিয়েছেন। কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে: 
অর্থ: “হযরত মুসা আ. বললেন, আমার রব হচ্ছেন তিনি, যিনি সকল 
মাখলুকাতকে সৃষ্টি করেছেন এরপর সৃষ্টি থেকে পূর্ণতায় পৌছানো পর্যন্ড় 
প্রয়োজনীয় সকল কিছুর যিনি ব্যবস্থা করে দেন।” (সূরা তৃহা : ৫০) 
অর্থাৎ প্রত্যেক বস্তুর জীবন-যাপনের পদ্ধতি যিনি শিক্ষাদান করেছেন, 
জীবনের পদে পদে যা যা তাদের লাগবে তার সব যিনি পূরণ করেন, 
ব্যবস্থা করেন তিনিই হচ্ছেন রব। 
এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মানুষ যখন তার মায়ের পেটে 
আসে তখন মহান আল-াহ কিভাবে এক ফৌটা পানি থেকে তাকে বিভিন্ন 
প্রক্রিয়ায় সুন্দর করে তৈরী করেন। এ সম্পর্কে ইরশাদ হচ্ছে, 
অর্থ: “তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুল্ক ঠনঠনে মৃত্তিকা 
থেকে ।” (সুরা আর রাহমান : ১৪) অন্যত্র আরো ইরশাদ হয়েছে, 
8,১৮৩ 099 ৬১ 24 blac © ০৮ ৬ 2১০ ০2 ০০৪ ০৬ I; 
(74 ৩5 asl ৩০৬ as lal lsd 285 Lb ৪০ 


4 ০৪ 4581 254 0 Lak 43,1 
ORAS GUY 6৫ ৮০31 ERTL ৬৩১ 


কিতাবুল ঈমান ২৪ 
অর্থ: “আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। 
তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। তারপর 
শুক্রকে আমি “আলাকায় পরিণত করি । তারপর “আলাকাকে গোশ্তপিতে 
পরিণত করি। তারপর গোশ্তপি-কে হাড়ে পরিণত করি। তারপর 
হাড়কে গোশ্ত দিয়ে আবৃত করি। অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে 
গড়ে তুলি। অতএব সর্বোত্তম সৃষ্টা আল-াহ কত বরকতময়! এরপর 
অবশ্যই তোমরা মরবে। তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা 
পুনর-খিত হবে ।” (সুরা মু’মিনুন : ১২-১৬) আরো ইরশাদ হয়েছে, 
এ 
SBS SUS ৪৮০৪ 
অর্থ: “তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন । তারপর শুক্রবিন্দু 
থেকে, তারপর ‘আলাকা’ থেকে । অতঃপর তিনি তোমাদেরকে শিশুরূপে 
বের করে আনেন। তারপর যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ কর, 
অতঃপর যেন তোমরা বৃদ্ধ হয়ে যাও। আর তোমাদের কেউ কেউ এর 
পূর্বেই মারা যায়। আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছে যাও। আর 
যাতে তোমরা অনুধাবন কর ।” (সুরা গাফির : ৬৭) 


এভাবে মানুষ মায়ের পেটে তৈরী হলো, পাঁচ মাস সময় চলে গেছে । বডি 
তৈরী হয়েছে। রূহ চলে এসেছে। ক্ষুধা লেগে গেছে। এবার মায়ের পেটে 
ক্ষুধা লাগলে খাওয়াবে কে? বাচ্চার খাবারের ব্যবস্থা করবে কে? এটি তো 
এমন এক স্থান যেখানে কোনো আন্দোলন করার সুযোগ নেই । এমনকি 
বাচ্চার জন্য কান্না-কাটি করাও সম্ভব নয়। সেখানে কে খাবার দিবে? 
করছেন। আল-াহ রাব্বুল আলামীন নিজের থেকে বুঝে শুনে মায়ের 
মাসিক খতুত্রাব বন্ধ করে দিয়ে শিশুর নাভির সাথে মায়ের নাভি সংযুক্ত 
কাটি না করতে হয়। যেন বাচ্চার কষ্ট না হয়। যিনি এমনটি করেছেন 
তিনিই হলেন রব। সুবহানাল-াহ। ইরশাদ হচ্ছে: 


কিতাবুল ঈমান ২৫ 

অর্থ: “হযরত মূসা আ. বললেন, আমার রব হচ্ছেন তিনি, যিনি সকল 
মাখলুকাতকে সৃষ্টি করেছেন এরপর সৃষ্টি থেকে পূর্ণতায় পৌছানো পর্যন্ড় 
প্রয়োজনীয় সকল কিছুর যিনি ব্যবস্থা করে দেন।” (সুরা তৃহা : ৫০) 

এখানে রবের আলোচনা থেকে শুর করা হয়েছে। কারণ রব থেকে 
উলুহিয়্যাতের আলোচনা আসবে । আল-াহ তাআলা এখানে বুঝিয়ে দিলেন 
যে, তিনিই হচ্ছেন রব। এবার মায়ের পেটে থেকে সন্ডন ধীরে ধীরে বড় 
হলো। সম্ড্রনের বয়স বাড়লো ৯ মাস পূর্ণ হলো ১০ দিন পেরিয়ে 
গেলো। এবার সে দুনিয়াতে আসলো । এখন তার খাবারের প্রয়োজন। 
দুনিয়াতে এসেই তো শিশু বাচ্চা মানুষের তৈরী খাবার খেতে পারবে না। 
ঠান্ডা হলে সর্দি লাগবে । গরম হলে মুখ পুড়ে যাবে। শক্ত হলে গলায় 
আটকে যাবে । তার শরীর এখন দুর্বল । খুবই দূর্বল। বিভিন্ন রোগ-জীবানু 
এসে তাকে আক্রমণ করবে । তাই তার জন্য চাই শক্তিবর্ধনকারী, রোগ 
প্রতিরোধকারী এবং সুষম খাবার । এমন খাবার যা কোন মানুষ তৈরী করে 
দিতে পারবে না। কে ব্যবস্থা করবে সম্ডনের জন্য অপরিহার্ষ্য প্রয়োজনীয় 
এমন খাবারের? এবারও মহান আল-াহ রাব্বুল আলামীন নিজের থেকে 
বুঝে শুনে শিশুর জন্য তার মায়ের বুকের মাঝে এমন এক দুধ তৈরী 
করলেন যার বিকল্প আজ পর্যন্ড কেউ করে দেখাতে পারেনি । মায়ের 
দুধের মধ্যে প্রথম যেই শালদুধ বের হয় তা অন্য দুধ থেকে একটু গাঢ় 
হয়। হলুদ বা হালকা হলুদ রঙের। ঘন দুধ । আগে গ্রামের অশিক্ষিত 
মেয়েরা বলতো যে, এই শালদুধ ফেলে দিতে হবে। কারণ এটি খেলে 
নাকি ধনুষ্টঘংকার রোগ হবে । আল-াহ কি এই দুধ ফেলে দেয়ার জন্য বা 
ধনুষ্টংকার হওয়ার জন্য সৃষ্টি করেছেন? কখনো নয়। বিজ্ঞান আবিষ্কার 
করেছে, পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা আবিষ্কার করেছেন যে, 
জনুগ্রহণের পর শিশুর জন্য সবচেয়ে অপরিহার্ষ্য পানাহার হচ্ছে মায়ের 
শালদুধ। তাই আজকাল যে কোন হাসপাতালে দেখবেন লেখা রয়েছে, 
জন্মের পরই শিশুকে মায়ের শালদুধ খাওয়ান। কেননা, এই দুধের মাঝে 
একদিকে খাবার আছে, অপর দিকে রয়েছে পানীয় সমানভাবে এতে আছে 
রোগ প্রতিরোধকারী ওষধও। এভাবে মহান আল-াহ রাব্বুল আলামীন 


কিতাবুল ঈমান ২৬ 

মায়ের বুকের দুধের মাঝে সন্জনের জন্য খাবার, পানীয় এবং ওষধ তৈরী 
করে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছেন । এর নামই হলো রব। 
এবার বাচ্চা দুধ পান করে করে বড় হচ্ছে প্রায় ২ বছর বয়স হয়ে 
গেলো । এবার তার খিচুরী খেতে হবে । মুরগীর বাচ্চা খেতে হবে । এবার 
দিয়ে খিচুরী খেতে লাগলো । মুরগী-কবুতরের বাচ্চা খেতে লাগলো । খেতে 
খেতে বড় হতে লাগলো । এভাবে বড় হতে হতে তার বয়স ৭/৮ বছর 
হয়ে গেলো। এবার শুধু বাচ্চা মুরগীতেই কাজ হবে না। তার গর”-র 
গোশত, খাসীর গোশত এবং হাডিড চাবাতে হবে । তাই মহান আল-াহ 
এবার তার মুখের সেই কচি দাত গুলো ফেলে দিয়ে ধীরে ধীরে সেখানে 
শক্ত ও কোনাচে কোনাচে দাত গজিয়ে দিলেন। মুখটাও একটু একটু করে 
বড় হতে লাগলো । দাতের সংখ্যাও বাড়তে লাগলো । কি সুন্দর ব্যবস্থা ৷ 
এক সাথে নয় । ধীরে ধীরে এই পরিবর্তন হতে লাগলো । সুবহানাল-াহ। - 
ইনিই হলেন সেই রব। যিনি কোন দরখাস্ড় বা আবেদন ছাড়াই নিজের 
পক্ষ থেকে বুঝে শুনে এই সকল ব্যবস্থা করছেন তিনিই হলেন সেই 
মহিমান্বিত রব । 

০৭৭ 58৯ ৬০১ 919 ০৯০6 St ৯ ৬৯0৪ 
অর্থ: “(তিনিই আমার রব) যিনি আমাকে খাবার ও পানীয় সরবরাহ 
করেন, যখন আমি অসুস্থ্য হই তখন তিনি আমাকে সুস্থ্য করেন৷” (সূরা 
শুআরা : ৭৯-৮০) এজন্যই মহান আল-াহ অন্যত্র বলছেন, 
অর্থ: “আর তোমাদের মধ্যেও (ভালোভাবে লক্ষ্য করো) আমার পরিচয় 
পেয়ে যাবে । এরপরও কি তোমরা অনুধাবন করবে নাঃ” (যারিয়াত : ২১) 
অন্যান্য প্রাণীর মতো মানুষও তো একটি প্রাণী । মানুষের আলোচনা বাদ 
থাকবে কেন, আল-াহ বলছেন তোমরা আমাকে চেনার জন্য এবার 
তোমরা তোমাদের নিজেদের মধ্যে লক্ষ্য করো, আমার পরিচয় পেয়ে 
যাবে । এই পৃথিবীতে মহান আল-াহ যা কিছু সৃষ্টি করেছেন, আগুন, মাটি, 
মর+ভূমি, সাগর, পানি, বাতাস তার সবই এই মানুষের মধ্যে নমুনা 


কিতাবুল ঈমান ২৭ 

ব্যাকটেরিয়া চলাচল করে । মানুষের মুখের মধ্যে ২০০ প্রজাতির জীবানু 
বাস করে। সাধারণ ঝড় তুফানের গতি ১৫০ থেকে ২০০ কিলোমিটার 
পর্যন্ড় হয় । ২০০ কিলোমিটার গতির ঝর হলে মানুষ পর্যন্ড় উড়িয়ে নিয়ে 
যায়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষের নাকের ভেতর যে পশমের 
নেট আছে তা ভেদ করে যখন ভেতরে ধুলো-বালি প্রবেশ করে তখন 
নাকের পানি দিয়ে তা বের করা হয়। এরপরও যদি কিছু ভেতরে থাকে 
তাহলে যখন হাচি আসে । হাচির গতিবেগ হলো ২০০ কিলোমিটার । এই 
গতির মাধ্যমে ভেতরের সকল ধুলো-কণা ও রোগ-জীবানু বের করে দেয়া 
হয়। সুবহানাল-াহ। 

এবার মহান আল-াহ বলছেন, হে মানুষ তোমরা এবার চিন্ড করে দেখো 
তোমার নিজের ভেতরকার এই মিনি পৃথিবী চালাবার মতো অন্য কেউ 
আছে কি না। দুনিয়ার সকল জ্ঞানী-বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত যে, এই 
ছোঁ পৃথিবীটাকে পরিচালনা করার জন্য একটি শক্তি কাজ করছে। যেটা 
থাকলে মানুষ কথা বলতে পারে, না থাকলে মানুষ মৃত লাশ হয়ে যায়। 
করে। ওটা না থাকলে সবাই বলে একে তাড়াতাড়ি দাফন করে দাও । 
সবাই বুঝে একটা শক্তি আছে। যাকে আরবীতে বলে রূহ। বাংলায় বলে 
প্রাণ। এজন্য রূহ বিষয়ে মানুষের কৌতুহল ছিলো আগে থেকেই । এমনকি 
আল-াহর রাসূল সা. কে পর্যন্ড কাফিররা জিজ্ঞাসা করেছিলো এ 
সম্পর্কে । সূরায়ে ইসরা'র মধ্যে আছে। ইরশাদ হচ্ছে: 

১58 31৮৩ 05 ঠা 65 ও) 2৬ EB এ 20 ০৪ এ 
অর্থ: “হে নবী! তারা আপনার কাছে জানতে চায় রূহ সম্পর্কে, আপনি 
বলে দিন রূহ হচ্ছে আমার রবের একটি আদেশমাত্র। (এর বেশি আর কি 
বোঝাবো তোমাদের) এব্যাপারে তোমাদেরকে খুব কমই জ্ঞান দেয়া 
হয়েছে।” (সূরা ইসরা, আয়াত ৮৫) 
এটি এমন এক বিষয় যা বুঝানোর জন্য একটি উপমা দেয়া যায়। যেমন 
কুয়ার ব্যাঙ সাগরের ব্যাঙ এর কাছে জিজ্ঞাসা করছে, তোমার সাগরে 
পানি কতটুকু? সাগরের ব্যাং চুপ করে বসে আছে। চিন্ডু করছে এই 
কুয়ার ব্যাংকে সে কিভাবে সাগরের পানি সম্পর্কে ধারণা দিবে। এরপর 
আবারো কুয়ার ব্যাং একটি লাফ দিয়ে বললো তোমার সাগরের পানি কি 


কিতাবুল ঈমান ২৮ 
আমার এই কুয়ার পানির অর্ধেক হবে। সাগরের ব্যাং বললো, হ্যা হবে। 
অর্থাৎ কুয়ার ব্যাংকে একটি প্রবোধ দিলো মাত্র । 
মহান আল-াহ তা'আলাও একইভাবে কাফিরদেরকে লক্ষ্য করে ঘোষণা 
করলেন, আরে তোমরা রূহ সম্পর্কে জানতে চাও, অথচ তার সম্পর্কে 
ধারণা পাওয়ার জন্য যেই সক্ষমতা থাকা দরকার তার কিছুই তো 
তোমাদের নেই। তোমরা কেবল এতোটুকুই বুঝে নাও যে সেটি আমার 
একটি আদেশ । 
সত্যিই তো, আল-াহর আদেশ যতক্ষণ পর্যন্ড় থাকে ততক্ষণ পর্যন্ড কাজ 
করে। আদেশ শেষ কাজও শেষ হয়ে যায়। আল-াহ বুঝাতে চাচ্ছেন, হে 
মানব, তোমার এই ছোঁ পৃথিবীকে পরিচালনা করতে যদি একটি শক্তি 
প্রয়োজন হয় -যা তোমরা সকলেই মানো। তাহলে তোমরা এখান থেকেই 
বুঝে নাও যে, এই বিশাল বিশ্ব, আকাশ-নক্ষত্র, চন্দ্র-সূর্য, সাগর-নদী এই 
সব গুলোকেও পরিচালনা করার জন্য একজন আছেন, তিনিই হচ্ছেন রব । 
অর্থ: “সকল প্রশংসা সারা জাহানের সেই রবের জন্যই ।” সূরায়ে 
ফাতিহা । 
এখন প্রশ্ন হতে পারে আল-াহ বা এই রব কয়জন? এই প্রশ্নের উত্তর 
পাওয়ার জন্য হে মানুষ, তুমি তোমার নিজের মাঝেই চিন্ডু করো। সকল 
বিজ্ঞানী, মহা বিজ্ঞানীদেরকে ডেকে জিজ্ঞেস করো তোমার এই ছোঁ 
পৃথিবী নিয়ন্ত্রণ করার যদি একের অধিক শক্তি থাকে তাহলে অবস্থা কেমন 
হবে? 
সকল জ্ঞানী-বিজ্ঞানী বলে যে, মানুষের রহ একটিই ৷ যদি একাধিক রূহ 
থাকতো তাহলে সর্বনাশ হয়ে যেতো । একটি রূহ বলতো আজকে ঠান্ডা 
প্রয়োজন। আরেকটি রূহ বলতো গরম দরকার | এই দুই রূহের সংঘর্ষে 
দেহটাই ধ্বংস হয়ে যেতো। একইভাবে বিষয়টি সমগ্র বিশ্ব নিয়ে ভেবে 
দেখো । যদি এই পুরো বিশ্ব জাহানে এক রবের অধিক কোন নিয়ন্ত্রক ও 
ইলাহ থাকে তাহলে কি হবে? 


কিতাবুল ঈমান ২৯ 
অর্থ: “যদি এই জগতে এক আল-াহ ছাড়া আরো কোন ইলাহ থাকতো, 
তবে এটি ধ্বংস হয়ে যেতো!” (সূরায়ে আম্বিয়া, আয়াত ২২) । 
যদি বলেন যে, আল-াহর রং ও কালার কি? দৈর্ঘ্য প্রস্থ কি? আল-াহ 
বলেন, তুমি তোমার মাঝে গবেষণা করো । তোমার দেহটা পরিচালনার 
জন্য যেই রূহ টা রয়েছে, তার দৈর্ঘ্য কি? প্রস্থ কি? তার ভেদ কি? কালার 
কি? বলা যাবে কিছু? মহান আল-াহ তার সম্পর্কে এতোটুকু বলেছেন, 
ঠা PA SE ৩০০০ 
অর্থ: “আল-াহ তা'আলা আরশে সমাসীন ৷” (সূরায়ে তৃহা, আয়াত ৫)। 
Mle ৪৩৫ bi dl fs 
অর্থ: “আল-াহ তা'আলা সকল কিছুকে তার ইলম দ্বারা বেষ্টন করে 
রেখেছেন।” (সুরায়ে তালাক, আয়াত ১২)। 
এখন আল-াহ কিভাবে আরশে আছেন, সেটি আমাদের জানা নেই। 
এজন্য বলেছেন তোমার রূহ নিয়ে চিন্ডী করো । তোমার ভেতরে তোমার 
রূহ আছে এর দৈর্ঘ্য, প্রস্থ এব অবস্থান সম্পর্কে যদি চিন্ডু করো তবে 
তুমি তোমার রব সম্পর্কে ধারণা পেয়ে যাবে । তার পরিচয় পেয়ে যাবে । 
রূহের কোন কালার নেই । রূহের দৈর্ঘ্য, প্রস্থ আমরা জানি না। যদি 
শরীরের কোথাও একটি পিঁপড়া কামড় দেয় বা কোন অংঙ্গে আঘাত 
পাওয়া যায় তাহলে যেখানেই সমস্যা হোক না কেন রূহের মাধ্যমে আমরা 
বুঝে ফেলি যে, কোথায় ব্যাথা। একইভাবে মহান আল-াহও সেই 
আটলান্টিক মহাসাগড়ের নীচেও যদি কোন পিপিলিকা চলে তাহলে তিনি 
সেটিও দেখতে পান এবং তার সম্পর্কেও খবর রাখেন । 
সুতরাং আমাদের এই দেহটি যে পরিচালনা করে সেই রূহ সম্পর্কেই যদি 
আমরা কিছু জানতে না পারি তাহলে কিভাবে সকল জগতের রব সেই 
মহান আল-াহর অবস্থান ও দৈর্ঘ্য, প্রস্থ সম্পর্কে কি বুঝবো? 
5 SUL SUE BH ২5 Eo LED ২ bi sd & এ এও এ 


He 65 rel ৩৭ ৩ তি 5১৮ Ny be ES ভা 15 ৬6 ৮) ও 


কিতাবুল ঈমান ৩০ 
9 ০০১81 SUL মি ৪৮6 এও Ug এ! wale ৬০ ৪ ০৮০ ২ 
অর্থ: “তিনিই সেই মহান আল-াহ, যিনি ছাড়া আর কোন ইলাহ নেই। 
তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী । তার কখনো তন্দ্রা বা নিদ্রা কিছুই আসে না। 
আসমান এবং জমীনের সকল কর্তৃত্ব কেবলমাত্র তারই জন্য নির্দিষ্ট। কে 
এমন আছে, যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? কিন্তু 
তিনি যাকে অনুমতি দিবেন তার কথা ভিন্ন। তিনি তার সামনে পিছনের 
সকল বিষয়ে সমানভাবে অবগত । তার জ্ঞানের বিশালতাকে কোন কিছুই 
স্পর্শ করতে পারে না। কিন্তু তিনি যা চান তা ব্যতীত। তার কুরসী 
আসমান এবং যমীনে বিস্ডুত এবং তিনি কখনো ক্লান্ড় হননা। তিনিই 
শ্রেষ্ঠ, সুমহান ৷” (সূরায়ে বাকারা, আয়াত ২৫৫)। 
হয়ে আসেন। আল-াহর অস্ডিত্ন তারা অনুভব করেন এবং এক সময় 
ঈমান আনেন । যারা মহান আল-াহর এই সকল সৃষ্টির পরিচালনা নিয়ে 
চিন্ডী করেন তারা বুঝেন যে এগুলো কোন একজন পরিচালক ছাড়া 
চলতে পারে না, আর সেই পরিচালকই হচ্ছেন মহান রব বা আল-াহ। 
তাই তারা আল-াহর পরিচয় পেয়ে যান। 
ইমাম আবু হানীফা রা. এর সময়ের একটি ঘটনা । সেই সময়কার খলীফার 
দরবারে একবার একজন উচ্চ শিক্ষিত নাস্ডিক এসে বললো, আল-াহ 
বলে কিছু নেই। যদি প্রমাণ করতে পারো তাহলে আমি মানবো । 
তোমাদের মধ্যে কে জ্ঞানী আছে তাকে ডাকো । খলীফার অনুরোধ করলেন 
হযরত ইমাম আবু হানীফা রহ. কে সেই নাস্ডিকের সাথে আলোচনা করার 
জন্য। সময় দেয়া হলে ধরেন বিকাল ৩ টা। ইমাম সাহেব আসলেন 
অনেক পরে । একেবারে ৫ টা বাজে । নাস্ডিক এর মধ্যে খুশি হয়ে গেলো 
যে, ইমাম আবু হানীফা ভয় পেয়েছেন। তিনি পরাজিত হবেন বলে দেরি 
করছেন। এরপর যখন ইমাম আবু হানীফা রহ. আসলেন তখন সেই 
নাম্ডিক তাকে জিজ্ঞাসা করলেন যে, ইমাম সাহেব আপনি এতো দেরি 
করলেন কেন? আপনার না ৩ টা বাজে আসার কথা? 


কিতাবুল ঈমান ৩১ 
এ পাড়ে । আর আলোচনার এই স্থান হলো এই পাড়ে । আসতে হলে নদী 
পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন । আমি নদীর পাড়ে এসে দেখলাম 
সেখানে নদী পাড়াপাড়ের মতো কোন ব্যবস্থা নেই। কোন নৌকা নেই। 
অনেকক্ষণ অপেক্ষা করলাম। অনেকক্ষণ পরে দেখলাম নদীর ভেতর 
থেকে বিশাল এক গাছ বের হয়ে আসলো । কি আশ্চর্য যে, গাছটি আস্ড়ে 
তক্তা হয়ে গেলো । এরপর তক্তা গুলো একটি আরেকটির সাথে লেগে 
যাচ্ছে । এরপর দেখলাম পেরেক চলে এলো । সেই পেরেক গুলো তক্তার 
গায়ে লেগে গেলো । এরপর একটি নৌকা হয়ে গেলো । সেই নৌকাটি 
এসে নদীর পারে আমার কাছে ভিড়লো। আমি তাতে উঠে এখানে 
আসলাম । এই জন্য আমার দেরি হয়ে গেছে। 
নাস্ডিক এই ঘটনা শুনে বললো, আরে আমি তো শুনেছিলাম আপনি নাকি 
বড় একজন জ্ঞানী। তাই আপনার সাথে আলোচনা করতে এসেছিলাম। 
এখন তো দেখছি আপনি একজন মহা বোকা । আপনার সাথে কি কথা 
বলবো । এটা কিভাবে সম্ভব যে, যে নদীর মাঝ থেকে গাছ এসে তক্তা হয়ে 
পেরেক লেগে নৌকা হয়ে গেলো । এটা অসম্ভব । 
এবার ইমাম আবু হানীফা রহ. বললেন, আরে বোকা আমি না, বোকা হলে 
তুমি। তোমার সাথে আমার আলোচনা শেষ হয়ে গেছে। তুমি যেহেতু 
না, বস্তু দিয়েই তোমাকে জবাব দিবো । তুমি এতোই বোকা যে একটি 
নৌকা এমনি এমনি তৈরী হওয়াকে তুমি মানতে পারো না, তার একজন 
সৃষ্ঠা খোজো। অথচ তোমার মতো এমন সুন্দর একটি মানুষ, যার নাক 
আছে, কান আছে, চোখ আছে এবং সব গুলো অঙ্গ প্রত্যঙ্গ তার আপন 
আপন স্থানে খুবই সুন্দরভাবে ফিট করা হয়েছে এটি কিভাবে একজন স্রষ্টা 
ব্যতীত এমনি এমনি হতে পারে তা তুমি চিন্ডু করলে না? তোমার জন্য 
চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র সব কিছু কে সৃষ্টি করে দিলেন তা নিয়ে তুমি গবেষণা 
করে আল-াহর পরিচয় পেলে না তোমার চেয়ে বোকা আর কে আছে? 
এবার নাস্ডিক তার ভুল বুঝতে পারলো । আমাদেরও বুঝতে হবে যে, এই 
সকল সৃষ্টির মাঝেই মহান আল-াহর পরিচয় লুকিয়ে আছে। আমি আপনি 


কিতাবুল ঈমান ৩২ 
মহান আল-াহর যে কোনো সৃষ্টির দিকে তাকালেই তার পরিচয় পেতে 
পারি । আল-াহ আমাদের কবুল কর+ন। 


জুমার বয়ান। তারিখ : ১২-০৬-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


প্রাণীজগত দ্বারা আল-াহর পরিচয়-১ 


আল-াহ রাব্বুল আলামীন শুধু মানুষের জন্যই নয়। বরং সকল 
মাখলুকাতেরই ব্যবস্থা করছেন। ডিম থেকে হাস, মুরগী, কুমীর, কচ্ছপ, 
সাপসহ অনেক প্রাণীর বাচ্চা হয়ে থাকে । আপনার দেখবেন ডিমের ভেতর 
দু'টি অংশ থাকে । একটি হলো সাদা, অপরটি হলুদ বা লাল। বিজ্ঞান 
আবিষ্কার করেছে ডিমের হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরী হয়। ডিমের 


কিতাবুল ঈমান ৩৩ 

তার খাবারের ব্যবস্থা হবে কিভাবে? মহান আল-াহ এখানে তার খাবারের 
ব্যবস্থা করলেন ডিমের অবশিষ্ট্য সাদা অংশ দ্বারা। এভাবে যখন ডিমের 
ভেতর বাচ্চা বড় হয়ে গেলো, ডিমের ভেতরের সাদা খাবার শেষ হয়ে 
গেলো তখন আল-াহ তাকে জ্ঞান দিলেন এবার তুমি দুনিয়াতে আসতে 
পারে। দুনিয়াতে আসার জন্য তুমি তোমার ঠোট দ্বারা তোমার চারপাশের 
প্রাচীরে আঘাত করো । এটা কোন চীনের মহাপ্রাচীর নয়। তুমি আঘাত 
করলে তা ভেঙ্গে যাবে । বাচ্চা তখন ডিমের ভেতর বসে সমানভাবে 
চারপাশে আঘাত করতে থাকে। একটা পর্যায়ে যখন চতুর্পাশ্ব দূর্বল হয়ে 
যায় তখন সে মাথা দিয়ে উপর দিকে ধাক্কা দেয় | উপরের ছাদ সরে যায়, 
সে দুনিয়াতে বেড়িয়ে আসে। 

দুনিয়াতে আসার পর মনে হয় সে কি প্রশিক্ষণ প্রাপ্ত । মুরগীর বাচ্চা যখন 
চিল দেখে তখন তার মা একটি আওয়াজ করলে সে দৌড়ে এসে তার 
মায়ের আচলের নিচে আশ্রয় নেয়। মুরগীর বাচ্চা আর হাসের বাচ্চা একই 
সাথে বড় হলেও আপনারা দেখবেন যে, হাসের বাচ্চা যখন পানি দেখে 
তখন সে আনন্দে নেচে ওঠে। সীতার কাটতে শুর” করে। তার মনে 
কোন ভয় নেই। সে মনে করে যে পানি মনে হয় তার জন্যই সৃষ্টি করা 
হয়েছে। পক্ষান্ডুরে মুরগীর বাচ্চা পানির কাছে নিয়ে যান, পানিতে 
নামবে? মরতে রাজি কিন্তু পানিতে নামতে সে রাজি হবে না। কে তাকে 
শিক্ষা দিলো যে, পানি তার জন্য উপযুক্ত নয়? কে তাকে বোঝালো যে, 
তুমি পানিতে নামবে না। পানিতে নামলে তোমার ক্ষতি হবে । যিনি তাকে 
এই শিক্ষা দিয়েছেন তিনিই হলেন সেই রব। 

শীতকালে শীতপ্রধান দেশগুলোতে যখন অধিক ঠান্ডার কারণে পানি বরফ 
হয়ে যায়, অতিথী পাখীদের জন্য তাদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করা 
এবং সেখানে থাকা যখন কষ্টকর হয়ে যায় তখন তারা সেখান থেকে 
হিজরত করে । বাংলাদেশের হাওড়-বাওর খাল-বিলে চলে আসে । আনন্দে 
নেচে-গেয়ে একেবারে মাতিয়ে তোলে । তাদের জন্য সরকারও নিরাপত্তা 
দিয়েছে । কেউ এই সকল পাখি শিকার করলে তার জন্য শাস্ড়ি আছে। 
এরপর যখন শীত চলে যায় তখন কি এরা এখানে বসে থাকে? না। তারা 
আবার তাদের আগের স্থানে চলে যায়। কে তাদেরকে এই জ্ঞান দান 
করেছেন? -তিনিই সেই রব। 


কিতাবুল ঈমান ৩৪ 
একটি বাবুই পাখি যখন তালগাছে বাসা বাধে তখন কি সুন্দর করে তারা 
বাসা বানায়। বাসা বানানোর পর যাতে করে স্ত্রীর মুখ দেখা যায় সেজন্য 
কাদা দিয়ে তা রং করে। এরপর জোনাকি পোকা দিয়ে আলোর ব্যবস্থা 
করে। কারণ সেখানে তো আর বিদুৎ বিভাগের পক্ষ থেকে বিদুৎ সাপ-াই 
দেয়া হবেনা । 
এইভাবে আপনারা দেখবেন যে প্রত্যেকটা প্রাণী যার যা প্রয়োজন মহান 
আল-াহ তার ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি আমাদের দেশের কুকুর 
গুলোর গায়ে পশম কম ৷ বিদেশের কুকুরগুলির গায়ে পশম বেশী থাকে । 
কেন? কারণ সেখানে শীত বেশি । শীতের সময় মানুষ যখন কম্বল গায়ে 
দিয়ে শীত নিবারণ করে কুকুর গুলোর গায়ে কম্বল পড়াবে কে? 
জন্য স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দেশের কুকুরদেরও 
যদি এরকম বেশী পশম থাকতো তাহলে গরমের দিন মহিষ যেমন পানিতে 
সাতরায় তেমনি কুকুর গুলোকেও পানিতে সাতরাতে হতো । 
হায়াতুল হায়াওয়ান বইতে দেখলাম, ঘোড়ার ঘাড়ে যে পশম কেন এই 
পশম? এই পশম গুলো দিয়ে সে গরম নেয়। একইভাবে ইদুরের যে লম্বা 
লেজ এই লেজ দিয়ে সে তার শরীরের এয়ার কণ্ডিশনের ব্যবস্থা করে। 
যখন তাপ বেড়ে যায় তখন সে এই লেজ দিয়ে তার শরীরের অতিরিক্ত 
তাপ বাহির করে দেয় আবার যখন তাপ কমে যায় তখন সে এই লেজ 
দিয়ে তার শরীরে তাপ বাড়ায় । কি সুন্দর ব্যবস্থা মহান আল-াহ করে 
দিয়েছেন। এজন্যই বলা হয়েছে। 
অর্থ: “সকল প্রশংসা সেই আল-াহর জন্য যিনি জগত সমূহের রব” 
অর্থাৎ মহান আল-াহ স্থলভাগ, আকাশ, সমুদ্র ও পানি জগতসহ সকল 
জগতের রব। ধারাবাহিকভাবে এগুলো আলোচনায় আসবে । মহান 
আল-াহও এগুলো নিয়ে আলোচনা করতে বলেছেন। যেমন ইরশাদ 
হয়েছে, 
৬০০ ১৬৪ CEE 5 এ 351 ০8০৭1 ৩ ৬ 6255 


Ul olde ৪ 


কিতাবুল ঈমান ৩৫ 
অর্থ: “যারা আল-াহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, (তোরা বলে) হে আমাদের 
রব তুমি কিছুই অহেতুক সৃষ্টি করো নি। আমি তোমার পবিত্রতা ঘোষণা 
করছি। তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো ।” (সূরা 
আলে ইমরান, আয়াত ১৯১)। 
তাই যে সকল জ্ঞানীরা এগুলো নিয়ে আলোচনা করে দেখবেন তারা 
অবশেষে কুরআনের সামনে নত হয়ে আসেন । বহু বিজ্ঞানীদের মত আছে 
সষ্টা সম্পর্কে। এজন্যই বলা হয় যে বিজ্ঞানীরা নাস্ডিক হয় না। এমনিও 
দুনিয়াতে নাস্ডিকদের সংখ্যা অতি নগন্য । কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে 
নাস্ডিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। দায়ীদের জন্য এ বিষয়গুলো খেয়াল 
করা উচিত। ডারউইনের অনুসারী আগে খুব কম ছিলো । কিন্ত বর্তমানে 
কদের সংখ্যা ভাড়ী হচ্ছে। 
ডারউইনের বক্তব্য মানুষ নাকি বানর থেকে এসেছে। গাছে ঝুলতে ঝুলতে 
ঘসা লেগে লেগে এক সময় তার লেজ পড়ে যায় এবং সে মানুষ হয়ে 
যায়। সে বলে বিশ্বাস না হলে পেছনে হাত দিয়ে দেখো এখনো সেখানে 
পূর্বের লেজের আলামত নাকি দেখা যায়। আরে বোকার দল, এখনও 
চিড়িয়াখানায় বানর দেখা যায় । বনে জঙ্গলে লক্ষ লক্ষ বানর পাওয়া যাবে । 
যদি সত্যিই মানুষ বানর থেকে এসে থাকে তাহলে এখন আধা মানুষ আধা 
বানর, বা পোয়া মানুষ পাওয়া যায় না কেন? এখন সেই বিবর্তন বন্ধ কেন? 
কোন একটি প্রাণীর সঙ্গে অপর প্রাণীর কোন একদিকে মিল থাকলেই যে 
সে তার অংশ এটি সম্পূর্ণ বোকার প্রলাপ ছাড়া আর কিছুই নয়। পাবদা 
মাছ আর বোয়াল মাছ দেখতে প্রায় এক হলেও পাবদা মাছ কিন্তু বোয়াল 
মাছের পূর্বপুরঁষ নয়। গজাল মাছ, শৌল মাছ, টাকি মাছের মধ্যে মিল 
আছে, তাই বলে কি এগুলো একটি অপরটির পূর্ব পুর-ব? মোটেই নয়। 
এরকমভাবে আরেক বিজ্ঞানী আবিষ্কার করলেন যে এই পৃথিবী নাকি 
একটি মহা বিক্ষোরণের ফলে সৃষ্টি হয়েছে। তারা বিগব্যাং আবিষ্কার 
করলো আর খুব খুশি হলো। এর বিপক্ষের বক্তব্য আমরা কুরআন এবং 
বিজ্ঞান থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল-াহ। এজন্যই আমরা 
আল-াহর দীনের সামনে নত হয়ে আসে । তুলা গাছেও ফল হয় তুলা হয়। 


কিতাবুল ঈমান ৩৬ 

আর আম-কাঠাল গাছেও ফল হয়। কিন্তু তুলা গাছের তুলা যখন পাকে 
তখন তা হান্কা হয়ে উপরের দিকে উঠে যায়। ঘার মোটা হয়ে যায় এরপর 
তা ফেটে যায় এবং বাতাসে উড়ে যায়। পক্ষান্ডুরে অন্যান্য উপকারী ফল 
গাছের ফল পাকলে তা নত হয়ে নিচের দিকে নেমে আসে । 
একইভাবে নাস্ডিক যারা তারা দুনিয়াতে থাকে যেন দুনিয়াই সর্বস্ব । খাও- 
দাও ফুর্তি করো । দুনিয়াটা মস্ড় বড়ো। মক্কায়ও এধরণের গুটি কতেক 
মুশরিক ছিলো । তাদের সম্পর্কে কুরআনে মহান আল-াহ বলেছেন, 

37) ৩ ৬৯৭ ০ Gj ৩৪৪ ৪ এল 2৩৬ 
অর্থ: “জীবন তো কেবলমাত্র একটিই, (খাবো আর আনন্দ ফুর্তি করবো) । 
আমরা মরে যাই এবং বেচে থাকি । আমরা কখনোই পুনুর-জ্জীবিত হবো 
না।” (সুরা মু'মিনুন, আয়াত ৩৭) 
নাস্ডিকরা এসব অন্যদেরকেও শেখায়। এরপর মরার আগে তাদের মনে 
ভয় ঢুকে। তারা তখন বলতে থাকে আমাকে হাসপাতালে দান করো। 
কবর দিয়ো না। কারণ তারা জানে যদি তাকে কবর দেয়া হয় তাহলে 
তাকে সেই কবরের মাঝে এমন বাড়ি মারা হবে মাথা ভেঙ্গে ৭০ গজ দুরে 
চলে যাবে । আবার তা জোড়া লাগবে আবার বাড়ি মারা হবে । এই ভয় 
মৃত্যুর আগে তাদের মনে ঢুকে আল-াহই এটি তাদের ভেতর ঢুকিয়ে 
দেন। এজন্যই তারা বলে, আমাকে কবর দিয়ো না, হাসপাতালে দান 
করো। 
এক নাস্ড়িক ডে. আহমদ শরীফ) যে সারা জীবন আল-াহকে অস্বীকার 
করেছে। মরার আগে সে বললো আমাকে হাসপাতালে দান করে দিও। 
তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো । ডাক্তাররা হাত 
জোড় করে ক্ষমা চাইলো গবেষণার জন্য এর লাশ আমাদের দরকার নাই 
বলে ফেরত দিলো । আরেক হাসপাতালে নিয়ে গেলো সেখান থেকেও 
ফেরত পাঠানো হলো। শেষ পর্যন্ড় একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে 
গেলো আর কি করবে । এই হলো তাদের দৃরাবস্থা। 
আমাদের মনে রাখতে হবে আল-াহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় 
জানানোর সকল কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিটি পাতায় পাতায় তার 
পরিচয় পাওয়া যায়। কাজেই যারা প্রকৃত জ্ঞানী বিজ্ঞানী তারা আল-াহর 
সামনে নত হয়ে আসবে । এজন্য আল-াহ তার নিজের বিস্ডুরিত পরিচয় 


কিতাবুল ঈমান ৩৭ 
দেন নি। তার মাখলুকাতের মাঝেই তার পরিচয় নিহিত রয়েছে । সূরায়ে 
নাহলের ৬৬ নয় আয়াতে তার পরিচয় দিয়েছেন । ইরশাদ হয়েছে। 


56 ১১ ১৪ be 59০ ও তে পিন ভার 5 SSS ও 
6৩ de ০১৩ ৮৬3) এপ ০০০৪ ৮৪ ১ এল ৩ 


. 59054 এ এও DW ৬৪ ০) ০ By 
অর্থ: “আর তোমাদের জন্য পশুর মধ্যে রয়েছে শিক্ষনীয় বিষয় । এর রক্ত 
এবং বর্জের মধ্য থেকে তোমাদের জন্য আমি সুপেয় দুধ বের করে দেই । 
যা পানকারীদের জন্য তৃপ্তিদায়ক সুন্দর ও সুস্বাদু । আর বিভিন্ন ফল-ফলাদি 
যেমন খেজুর-আঙুর এর মাধ্যমে তোমরা রিষক গ্রহণ করে থাকো । 
নিশ্চয়ই এই সকল বিষয়ের মধ্যে নিদর্শন আছে বুদ্ধিমান সম্প্রদায়ের 
জন্য ।” (সুরা নাহল, আয়াত ৬৬-৬৭) এরপর বলছেন, 

79 ০5 ৩9 9 dad ৬ ভা স এসএ এ! এঠ ৬9 
65 ৩2 ৫১৯ ১১ ৩০ 4৪ ৬০৬ কা ৩৪৬ SB ০০৮০৭ 
55445 788 HN ৩১ ও 61 AED 25 এ BU ০ ৩9৪ 
অর্থ: “আল-াহ রাব্বুল আলামীন মৌমাছিকে নির্দেশ দিলেন তোমরা 
পাহাড়ে গিয়ে, গাছের উপরে এবং বিল্ডিংয়ের কার্ণিশে তোমরা ঘর তৈরী 
করো। অত:পর তোমরা সব ফল এবং ফুল থেকে রস সংগ্রহ করো। 
তোমার রবের দেখানো পথে চলতে থাকো । এরপর তার পেট থেকে 
বিভিন্ন রংয়ের সুমিষ্ট পানীয় বের হয় যার মধ্যে মানুষের জন্য শেফা বা 
রোগমুক্তি। নিশ্চয়ই এই সকল বিষয়ের মধ্যে নিদর্শন আছে বুদ্ধিমান 
সম্প্রদায়ের জন্য ।” (সুরা নাহল, আয়াত ৬৮-৬৯) 
ঘর তৈরী করার জন্য ইট-সিমেন্ট ও কেমিকেল দরকার । মহান আল-াহ 
তাদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার তৈরী করে দিলেন। আপনারা দেখবেন 
মৌমাছি যখন ঘর বানায় তখন তারা আগে গাছের মধ্যে এক ধরণের 
কেমিক্যাল দিয়ে তার সাথে ঝুলিয়ে ঘর বানায়। এমন ঘর যাতে অনেক 
সময় ১০ মন পর্যন্ড মধু সুন্দরবনে ঝুলে থাকে। কিন্তু তা ছিড়ে পড়ে না। 
এতো মজবুত কেমিকেল দিয়ে তারা ঘর বানায় । আজ পর্যন্ড আপনারা 
কেউ শুনেছেন যে, মধুর ওজন বহন করতে না পেরে কোন মৌচাক ছিড়ে 


কিতাবুল ঈমান ৩৮ 
গেছে? শুনেন নি। এবার ঘর তৈরী করার জন্য প-ানিং ইঞ্জিনিয়ার 
দরকার। তাদের তো আর বুয়েট নেই, কুয়েট নেই। মহান আল-াহ 
তাদের মধ্যেই প-ানিং ইঞ্জিনিয়ার সৃষ্টি করে দিলেন । আপনার যান গিয়ে 
মৌমাছির ঘর গুলো মেপে দেখে আসুন। তাদের প্রতিটি ঘর ষষ্ঠকোন 
বিশিষ্ট্য । নিজেদের মাষ্টার বেডর+ম আলাদা ৷ বাচ্চাদের ঘর আলাদা । মধু 
রাখার ঘরও আলাদা । সুবহানাল-াহ। 
ঘর তৈরীর পর কিভাবে মধু সংগ্রহ করতে হবে তাও মহান আল-াহ 
তাদের শিখিয়ে দিয়েছেন। মধুর সন্ধান করা এবং দূর দৃরান্ড় থেকে মধু 
আনতে গিয়ে কোন মৌমাছি যেন হারিয়ে না যায় সেজন্য তাদের মধ্যে 
কম্পাস তথা দিক নির্ণয়কারী যন্ত্রও স্থাপন করে দিয়েছেন। বিজ্ঞান 
আবিষ্কার করেছে যে, মৌমাছিরা ১০ মাইল পর্যন্ড দূর থেকে নিজেরা 
নিজদের একটি বিশেষ শিংয়ের নাড়া-চাড়া করার দ্বারা নিজেদের অবস্থান 
শনাক্ত করতে পারে এবং ঠিক ঠিক স্থানে গিয়ে মধু নিয়ে আবার নিজেদের 
ঘরে ফিরে আসতে পারে । এই ব্যবস্থা যিনি করেছেন, তিনিই আমাদের 
রব। 
এই চর্চা না হওয়ার কারণে আজকে অনেক মুসলিম যুবক তার রবের 
পরিচয় সম্পর্কে অজ্ঞ থেকে থেকে এক সময় নাস্ডিক হয়ে যাচ্ছে। তাই 
আমাদেরকে আমাদের রব সম্পর্কে জানতে হবে। এভাবে আমাদের রবের 
পরিচয় জলে, স্থলে, আকাশে, নিজের মধ্যে সর্বস্থানেই রয়েছে। সেগুলো 
আমাদের জানা এবং বোঝা দরকার আর এজন্য প্রয়োজন একটু সঠিক 
জ্ঞানের । এজন্যই হযরত ইব্রাহীম আ. একদিন তার পিতাকে বললেন, 
oo Je 3 479 গা EE ৩০০ এ ঠা মু (71 3৬ 
অর্থ: “আর স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহীম আ. তার 
পিতা আযরকে বললেন, হে আমার পিতা, আপনি কি একটি পাথরকে 
ইলাহ হিসেবে গ্রহণ করেছেন? নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার 
জাতিকে দেখতে পাচ্ছি যে সুস্পষ্ট বিভ্রান্ডি ও গোমরাহীর মধ্যে নিপতিত 
আছো ।” (সূরা আনআম, আয়াত ৭৪) 
হযরত ইব্রাহীম আ. এর পিতা ইব্রাহীম আ. কে জিজ্ঞাসা করলেন, কি 
বলছো তুমি? আমরা গোমরাহীর মধ্যে আছি? তোমার কি প্রমাণ আছে 
এব্যাপারে? 


কিতাবুল ঈমান ৩৯ 
হযরত ইব্রাহীম আ. তার রবকে চিনেছিলেন প্রমাণসহকারে । আল-াহ 
তাআলা হযরত ইব্রাহীম আ. কে যেভাবে তার রবের সন্ধান দিয়েছিলেন সে 
সম্পর্কে পবিত্র কুরআনে পুরো ঘটনা উলে-খ করে দিয়েছেন। হযরত 
ইব্রাহীম আ. একদিন বসে রবের ব্যাপারে চিন্ডর-ভাবনা করছিলেন । তিনি 
ভাবছিলেন তার গোত্রের লোকদের পূজার কথা । তিনি চিন্ড করছিলেন 
কি হলো আমার সম্প্রদায়ের তারা নিজ হাতে যেই মূর্তি তৈরী করে, যা 
নিজে খেতে পারে না, কারো কোনে উপকারে আসে না তাকি করে রব 
হতে পারে । তিনি বিষয়টি নিয়ে সারা রাত গবেষণা করতে লাগলেন। 
পবিত্র কুরআনের সুরা আনআমের ৭৬ নাম্বার আয়াত থেকে দেখেন 
আল-াহ সেখানে বলছেন, 
GB Lo ০৬ 0 5 ৬14৬ এ৬ ৫ hs li ale ৩ ৬৪ 
HET ৪) SHE ৮ ৩৫ IE 0 03 148 IE ৬০৫ sd এটি এও 
Eb 54155 ০145 5৪ 25৫ il sh ৬ 2 21 ৩১ 
2 SA SF ৬৮৩ SL 90 be Ef ও ৪ UI ৬৬ 

১০১ ০6 ৩55 এ P55 Sil 
অর্থ: “অত:পর যখন রাতের আঁধার নেমে আসলো তখন হযরত ইব্রাহীম 
আ. আকাশের দিকে তাকালেন । সেখানে তিনি সুন্দর সাজানো-গোছানো 
তারকারাজি দেখতে পেলেন । তিনি বললেন, এগুলোই মনে হয় আমার রব 
হবে। এরপর যখন তারকাগুলো ডুবে গেলো তখন তিনি বললেন যে ডুবে 
যায় সে আমার রব হতে পারে না। আমি ডুবে যাওয়াদেরকে ভালোবাসি 
না। এরপর যখন চন্দ্র উদিত হলো, তখন তিনি দেখলেন যে আরে এটি 
তো আরো বড়। (অনেক সুন্দর এর আলো) এটিই মনে হয় আমার রব 
হবে । এরপর যখন আবার চন্দ্রও ডুবে গেলো তখন তিনি বলতে লাগলেন, 
যদি আমার রব আমাকে হেদায়াতে না দেন, আমাকে পথ প্রদর্শন না 
করেন তাহলে আমিও পথভ্রষ্ট হয়ে যাবো । এরপর যখন সকালে সূর্য উদিত 
হলো, তিনি সূর্যকে আরো বড় দেখলেন তখন তিনি বললেন, এটি তো 
বড়, এটিই মনে হয় আমার রব। এরপর যখন সূর্য ডুবে গেলো তখন 
হযরত ইব্রাহীম আ. বললেন, হে আমার সম্প্রদায় তোমরা যেনে রাখো 


কিতাবুল ঈমান ৪০ 
আমি মুশরিকদের অন্ডর্ভুক্ত নই। নিশ্চয়ই আমি আমার স্বত্তাকে সেই 
মহান সৃষ্টিকর্তার দিকে মনোনিবেশ করলাম যিনি এই সকল আসমান, 
যমীন, চন্্র-ূর্য তারকা-নক্ষত্র সকল কিছু সৃষ্টি করেছেন তিনিই আমার 
রব। আর আমি অবশ্যই মুশরিকদের দলভুক্ত নই।” (সূরা আনআম, 
আয়াত ৭৪) 
অন্যত্র এই সকল চন্দ্র-সূর্যের ইবাদত করতে নিষেধ করে বলা হয়েছে, 
১০৪] 35 A UGS এ 9 GAG ৩05 Goll SUT ৬ 
অর্থ: “আর মহান আল-াহর অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে রাত- 
দিন, সূর্য্য-চন্দ্র ইত্যাদি। সৃতরাং যদি তোমরা কেবলমাত্র ষ্টার ইবাদাত 
করতে চাও তবে তোমরা সূর্য্য কিংবা চন্দ্রের ইবাদত করো না, বরং এক 
আল-াহরই ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ।” (সূরা 
ফুস্সলাত, আয়াত ৩৭) 


প্রাণীজগত দ্বারা আল-াহর পরিচয় -২ 


আলোচনা চলছিলো হযরত ইব্রাহীম আ. এর মহান আল-াহর সন্ধান লাভ 
সম্পর্কে। এই মা'রিফাত বা মহান আল-াহর পরিচয় নিয়ে আমাদের 
সমাজে বিভ্রান্ড়ি সৃষ্টি করা হচ্ছে। অনেকে শরীয়াত এবং মা’রিফাতকে 
আলাদা করে ফেলছে । আল-াহর মা'রিফাত বা পরিচয়ের শে-গান তুলে 
একদল লোক শরীয়াত থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে অপপ্রয়াস 
চালাচ্ছে । একদল লোক যাদের মধ্যে শরীয়াতের কোন আমল নেই, কোন 


কিতাবুল ঈমান ৪১ 

পাবন্দী নেই তারা নিজেদেরকে মা'রিফাতের নামে আলাদা একটি ধর্মের 
রূপ দিতে চাচ্ছে। 
মূলত: মা'রিফাত কি জিনিষ? মা’রিফাত মানেই হচ্ছে আল-াহর পরিচয় । 
শরীয়াত ও মা'রিফাতকে যারা আলাদা করে তারা মহানবী সা. এর আনীত 
ইসলামের অনুসরণ করে না। তাদের ধর্ম ভিন্ন। যদিও নাম দেয় তারা 
মুসলিম । মূলত: এরা ইসলামের কেউ নয়। এজন্যই এ বিষয়টি 
গভীরভাবে জানা এবং উপলব্ধি করা প্রয়োজন। কেননা, একজন লোক 
সত্যিকারভাবে আল-াহর পূর্ণ পরিচয় সম্পর্কে অবগত হতে পারলে কেবল 
তখনই সে ভালোভাবে তার ইবাদত করতে পারবে । 
পূর্বের আলোচনায় আমরা বলেছিলাম যে, মহান আল-াহর পরিচয় এই 
গোটা বিশ্বের প্রতিটি বস্তুর মাঝেই পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় প্রাণী 
জগত, স্থল জগত ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছিলো । মহান আল-াহ 
রাব্বুল আলামীন সুরায়ে নাহলের ৫ নাম্বার আয়াতে বলেন, 

SHG 655 89 ১০৪১ ৪ SS ৫০ 6৬৭৫ 
অর্থ: “আর তিনি তোমাদের জন্য চতুস্পদ জন্তু সৃষ্টি করেছে। যার মধ্যে 
উপকরণ এবং আরো বহুবিধ উপকার । আবার এদের থেকে কিছু তোমরা 
ভক্ষণ করো ।” (সুরা নাহল, আয়াত ৫) 
এই পশু দ্বারা অনেক উপকার হয় আমাদের । কি কি উপকার হয় সে 
সম্পর্কে অপর এক আয়াতে আল-াহ আরো বলছেন, 


%/ 5 6! ৮৯৭ উল এ] AU GG ০ এ এ 0০ 


৯) 
অর্থ: “আর এই পশু গুলো তোমাদের ভারী বোঝাসমূহ বহন করে এক 
শহর থেকে অপর শহরে নিয়ে যায়। যেখানে তোমরা নিজেরা অনেক কষ্ট 
না করে নিতে পারতে না। নিশ্চয়ই তোমাদের রব তার বান্দাদের উপর 
সীমাহীন দয়াময় ৷” (সূরা নাহল, আয়াত ৭) 
আগের জমানায় যে কোন সরঞ্জাম এবং ভারি বস্তু বহন করার জন্য 
এগুলোই ছিলো একমাত্র মাধ্যম। এমনকি বর্তমান আধুনিক সময়েও 
ঘোড়া-গাধা ইত্যাদিও অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়ে। যেই সকল 


কিতাবুল ঈমান ৪২ 

রাস্ডুয় এই আধুনিক যুগেও গাড়ি প্রবেশ করতে পারে না সেখানে এখনও 
কাজ করা হয়। বিশেষত: ঘোড়া দিয়ে জিহাদের কাজ । এজন্য জিহাদের 
ইরশাদ হচ্ছে, 
68 4 ০৮0 ০০০ ০০7৩ ৬১৪ 5950৪ is ০৬৫ 

43 ০০৭) OL as 4 9578 
অর্থ: “শপথ ডউদ্দ্ধশ্বাসে ধাবমান অশ্বরাজির। যারা পায়ের আঘাতে 
অগ্নিস্ষুলিঙ্গ বিচ্ছুরিত করে। সকাল বেলায় অভিযান পরিচালনা করে। 
এরপর ধুলি উড়িয়ে শত্র-বাহিনীর মধ্যে ঢুকে পড়ে । নিশ্চয়ই মানুষ তার 
রবের বড়ই অকৃতজ্ঞ ৷” (সুরা আদিয়াত, আয়াত ১-৫) 
এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, যে একটি ঘোড়া যাকে তার মালিক 
সৃষ্টি করে নি কেবলমাত্র খাওয়া-দাওয়া দেয়। আর এতেই সেই ঘোড়াটি 
তার এতো অনুগত হয় যে মালিকের নির্দেশ রক্ষার জন্য প্রয়োজনে নিজের 
জীবনকেও তুচ্ছ করে ঝাঁপিয়ে পরে। জানের মায়া সকল প্রানীর মধ্যেই 
আছে । একটি গরকেও লাঠি দেখালে সে পালিয়ে যায়। কিন্তু এই ঘোড়া 
মনিবের হুকুম পালন করার জন্য প্রয়োজনে শত্রবাহিনীর মধ্যে ঢুকে পরে 
নিজের জীবন পর্যন্ড় বিসর্জন দেয়। এই প্রাণীটির মাধ্যমে আল-াহ 
চাচ্ছেন। এজন্যই ঘোড়ার আলোচনার পরেই রবের অকৃতজ্ঞ 
বান্দাদের কথা উলে-খ করেছেন। কুরআনের আরেক স্থানে বলা 
হয়েছে, 
এ এ? ৩০ EF UL SG ৬১ ০৪৪ pi | ০১5৬ 
অর্থ: “মানুষেরা কি লক্ষ্য করে না উটের দিকে, কিভাবে তাকে সৃষ্টি করা 
হয়েছে । আসমানের দিকে লক্ষ্য করে না, কিভাবে তাকে সুউচ্চ করে সৃষ্টি 
করা হয়েছে। সে কি পাহাড় গুলোর দিকে লক্ষ্য করে না, কিভাবে তা সৃষ্টি 


কিতাবুল ঈমান ৪৩ 
করেছেন। যমীনের দিকে লক্ষ্য করছে না, যমীনকে কিভাবে বিছিয়ে দেয়া 
হয়েছে।” (সূরা গাশিয়া, আয়াত ১৭-২৪) 
একজন রাখাল বা গ্রাম্য ব্যক্তি সহজে কিভাবে আল-াহকে চিনবে তার 
বর্ণনা দিয়েছেন মহান আল-াহ তাআলা এই আয়াতের মাধ্যমে । এরপর 
উটের ব্যাপারে আলোচনা করা হয়েছে । এব্যাপারে একটি হাদীস: 
প্রিয়নবী সা. কে সাহাবায়ে কিরাম রা. একবার জিজ্ঞাসা করলেন, যদি 
আমরা বনে কোন ছাগল পাই, তাহলে তা কি নিতে পারবো? 
(তখন বকরী আরবের লোকদের কাছে তুচ্ছ বা অল্প দামের বলে গণ্য 
হতো তাই) মহানবী সা. তখন বললেন, (যদি তোমার মন বলে যে, তুমি 
তাকে তার মালিকের কাছে পৌছে দেয়ার চেষ্টা করবে তবে) তুমি তা 
নিতে পারো । কারণ তুমি তা না হয়তো অন্য কোউ নিবে না হয় বনের 
নেকড়ে এসে তা খেয়ে ফেলবে । (অর্থ এটি তুমি নিতো পারো ।) এরপর 
একজন জিজ্ঞাসা করলেন, যদি উট পাওয়া যায়? রাসূল সা. রাগ করলেন। 
পড়ানো আছে। তার ভেতরে পানির মশক আছে। তার পেটে পানির 
টাকি আছে। সে যখন পানি পান করে তখন সে পানি খেয়ে নিজের 
টাংকিও পূর্ণ করে নেয়। তারপর সে একটানা ১৫ দিন পর্যন্ড় পানি না 
খেয়েও পথ চলতে পারে। ভেতরে পানি আছে, প্রয়োজনের সময় ধাক্কা 
মারে গলা ভিজে যায়, সে আবার চলতে থাকে । উটের পিঠে বসার জন্য 
নরম কুজ থাকে সে একটি বসার জন্য একটি ধরার জন্য এবং একটি 
হেলান দেয়ার জন্য এমন ৩ টি ভাজ থাকে । আরবের কোন কোন উটের 
পিঠে এমন ৭টি ভাজও দেখা গেছে। আমাদের দেশে যেমন ঝর-বৃষ্টি হয়, 
আরবেও মাঝে মধ্যে প্রায়ই তেমন ধুলি বৃষ্টি হয়। মর-ভূমির মধ্যে যখন 
ধুলিঝড় হয় তখন উট গুলো বালির মধ্যে মাথা গুজে বসে থাকে । উটের 
নাকের সামনে দু'টি পর্দা আছে। সে তার পর্দা দু'টিকে দিয়ে নাক বন্ধ 
করে বসে থাকে । এরপর ঝর থামলে সে মাথা বের করে আবার পথ 
চলতে থাকে । নাকে পর্দা থাকার কারণে তার নাকের ভেতর কোন বালু 
প্রবেশ করতে পারে না। তার কোন সমস্যা হয় না। 
উটের এতো গুলো গুণ থাকার কারণেই মহান আল-াহ এই ব্যাপারে 
কুরআনের এই আয়াতে তার থেকে শিক্ষণীয় নিদর্শন গ্রহণ করার কথা 


কিতাবুল ঈমান 8৪ 
ঘোষণা করেছেন। এরকমভাবে অন্যান্য পশু যেমন ঘোড়া-হাতি ইত্যাদিও 
মানুষের অনেক উপকারে আসে । একইভাবে আরেক স্থানে বলা হয়েছে, 
এ0। ৩৩ OAS 3 5 ৬০৭০ 25 ৪৪ poids ০০9 ৫) 
এই ভি 2 35 চিত ৬০ এ এ 
অর্থ: “ঘোড়া-গাধা-খচ্চর এগুলো মহান আল-াহ তোমাদের আরোহন 
করার জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে সৌন্দর্যও আছে এবং তিনি আরো 
এমন কিছু সৃষ্টি করবেন, যা তোমরা আজকে জানো না।” (সূরা নাহল : 
৮) 
এই আয়াতে উলে-খ করা - তিনি আরো এমন কিছু সৃষ্টি করবেন, যা 
তোমরা আজকে জানো না।- বক্তব্যের ব্যাখ্যায় মুফাসসিরীনে কিরাম 
বলেন, বর্তমান যুগের আধুনিক সব আবিষ্কারও এই আয়াতের অন্ডর্ভৃক্ত। 
অর্থাৎ মহান আল-াহর প্রদত্ত জ্ঞান দিয়ে মানুষ আজকে যেই মোবাইল- 
কম্পিউটার প্রভৃতি আবিস্কার করেছে এবং ভবিষ্যতে আরো যা যা 
আবিষ্কার করবে তাই মহান আল-াহ এই আয়াতের মাধ্যমে ইশারা 
করেছেন। এইভাবে মহান আল-াহ তাআলা তার অপর এক আয়াতে 
আলোচনা করছেন, 
Ek Sykes 58 ১5 Hg ৩০5 He SY 26 গত ও OH এ ৪ 
53 45 ৩ 61 5981 08৬ এ? 09 6549 691 এ এ 
32544 2 
অথ: “তিনিই সেই মহান সত্তা, যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি 
বর্ষণ করেন যার থেকে তোমারা পান করো এবং এর মাধ্যমে তোমরা 
তোমাদের বাগানে সেচ দাও । (সুরা নাহল, আয়াত ১০) 
Els 09৩ 2০15 ৮ এ এত SU Gli ০৯০ ভা Hh} 
SSS পিএ? 4০০ ৬০195 a3 ply Dd SS 
অথ: “তিনিই সেই মহান সত্বা, যিনি তোমাদের জন্য সাগরকে প্রবাহিত 
করে দিয়েছেন যাতে করে তোমরা সেখান থেকে তরতাজা মৎস আহরণ 


করতে পারো এবং এর থেকে যেনো তোমরা দামী দামী পাথর সমূহ বের 
করতে পারো । যা তোমরা পরিধান করবে। এবং তোমরা দেখবে সমূদ্রের 


কিতাবুল ঈমান ৪৫ 

উপর দিয়ে জাহাজগ্তলো পানি বিদীর্ণ করে চলছে। যাতে এর মাধ্যমে 
তোমরা তোমাদের রিযিক তালাশ করতে পারো এবং আল-াহর শুকরিয়া 
আদায় করো ।” (সুরা নাহল : ১৪) 
সুবহানাল-াহ! সাগরে মহান আল-াহ মানুষের খাওয়ার জন্য কত রকম 
আর ধরণের মাছ সৃষ্টি করেছেন। ইলিশ মাছসহ হাজারো রকমের সুস্বাদু 
মাছ আমরা সাগর থেকে পাই । এছাড়াও এই সাগরে অনেক প্রাণী রয়েছে । 
একেক প্রাণীর একেক বিশেষত্ব আছে । আজায়েবুল হায়াওয়ানাত কিতাবে 
লেখা হয়েছে, সাগরে যেই তিমি মাছ আছে এই তিমি মাছের পিঠে ঢাকনা 
আছে। যখন পানির গভীরে যেতে চায় তখন সে তার ডানা মেলে ধরে 
এবং শরীরের বিশেষ সেল গুলোর মুখ খুলে দেয়। তখন তার ভেতর পানি 
ঢুকে শরীর ভারী হয়ে যায় এবং সে সমুদ্রের গভীরে চলে আসে খুব 
সহজেই । এরপর যখন আবার তার সমূদ্রের উপরে উঠার প্রয়োজন হয় 
তখন সে তার শরীরের সেই সেল গুলোতে হাওয়া পাম্প করে ভরতে 
থাকে এবং পানি গুলো বের করে দেয় । এভাবে সে আস্ড়ে আস্ড়ে পানির 
উপরে চলে আসে। এই তিমি মাছের উপর গবেষণা করেই মানুষ 
সাবমেরিন আবিষ্কার করেছে। এছাড়াও সূরায়ে মায়িদার ১ নাম্বার আয়াতে 
মহান আল-হ বলছেন, 
০১9 all পন FE শি এন ও 1 ০৪৯ জি তর তা 

dh ৬ SS এ] 81 
অথ: “আমি তোমাদের জন্য চতুস্পদ জন্তু খাওয়া হালাল করে দিয়েছি ।” 
ভেড়াসহ কত ধরণের প্রাণী খাওয়া হালাল করে দিয়েছেন । আমাদের দেশে 
তো গোশতের কোম্পানী নেই। বিদেশে এই গোশত প্রসেসিংয়ের উপর 
স্বতন্ত্র কোম্পানী আছে। তাদের এতো বড় বড় মেশিন আছে যার এক 
দিকে গর+-খাসি-ভেরা ঢুকিয়ে দিবে অপর দিক দিয়ে তা জবাই হয়ে, 
চামড়া ছিলে, নাড়ি-ভূড়ি আলাদা হয়ে শুধু গোশত পিস হয়ে প্যাকেট হয়ে 
বের হয়ে আসে । অবশ্য এই রকম জবাই করা প্রাণী খাওয়া জায়েজ হবে 
কি না তা ভিন্ন বিষয়। কারণ বিসমিল-হ পড়ে জবেহ না করলে তা 


কিতাবুল ঈমান ৪৬ 

খাওয়া হালাল নয় হারাম । এজন্য সেই সকল দেশের মুসলমানরা হালাল 
গোশত খুঁজে কিনেন । এরপর মহান আল-াহ অপর এক আয়াতে বলছেন, 
১৬: ০79৮৯ 1955 3 01 SG be 1৭৫০৬ Boks 6 ০০ 
অর্থ: “আল-াহ তোমাদেরকে পশু-প্রাণীর মধ্যে যাদেরকে রিযক হিসেবে 
হালাল করেছেন তা তোমরা খাও । তবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো 
না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রঁ।” (সুরা আনআম : ১৪২) 
একইভাবে মহান আল-াহ সূরায়ে ইয়াসীনের ৭১ ও ৭২ নং আয়াতেও 
মহান আল-াহ এই ধরণের প্রাণীদের ব্যাপারে আলোচনা করেছেন। 
০55,85৩ এ ৮৪ Gl এ Els ৬ ৪ ০ bf 0 পর 

OS ১৬ ৮১০০৪ BUG ৬ (5৩৯৫6 4৮6 SS ৫০৪ ০৪ 
অর্থ: “আর তারা কি লক্ষ্য করো না যে আমি কিভাবে তাদের জন্য পশু- 
প্রাণী গুলোকে সৃষ্টি করেছি। এরা এই পশু গুলোর মালিক হয়ে যায়, পশু 
গুলোকে পরিচালনা করে। আমি তাদের জন্য এই সব গুলোকে তাদের 
অধীনস্ড করে দিয়েছি ফলে তারা এর কিছুর উপর আরোহন করে এবং 
বাকি কতকণগুলোকে আহার করে । আর এগুলোর মধ্যে তাদের জন্য আরো 
অনেক উপকার এবং পানীয় রয়েছে, সুতরাং তারা কি কৃতজ্ঞ হবে না? ৷” 
(সূরা আনআম : ১৪২) 
সুবহানালাল-1হ! এতো বড় বড় হাতি, তারা এই মানুষের কথা কথা শুনে । 
কত বড় উট সেও মানুষের অনুগত ৷ একটা বাচ্চাও একটি উট বা হাতির 
উপর চড়ে তাকে নিয়ে বেড়িয়ে আসে । একইভাবে ঘোড়া ও গাধাও । তবে 
এই সকল প্রাণীর মধ্যে কিছুকে খাওয়া বৈধ। যেমন উট-গর*-মহিষ 
ইত্যাদি । আর হাতি-ঘোড়া এবং পালিত গাধা খাওয়া জায়েজ নেই । তবে 
জংলী গাধা খাওয়া যাবে। জঙ্গলের নীল গাই খাওয়া যাবে। একইভাবে 


কিতাবুল ঈমান ৪৭ 
EG ৮০] 9 IF সদ ক এ ০ দিক ০৯ SS ৩ cd) 
DEY ৩১ এ 91৮০৪00519৪ ৬৪ এও ৬ ৬4 ৬০৯৪ 
stl এ5% 
অর্থ: “(তিনিই সেই মহান সত্তা) যিনি তোমাদের জন্য জমীনকে সমতল 
করে দিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য বেচে থাকার অনেক উপায়- 
উপকরণ দিয়ে দিয়েছেন । আর তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। 
এরপর সেই পানি থেকে আমি সব জিনিষ গুলোকে (উদ্ভিদ বলো, মানুষ 
বলো, পশু-পাখী বলো) জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমরা এগুলো 
নিজেরা খাও এবং তোমাদের পশুদেরকে খাওয়াও । নিশ্চয়ই এই সকল 
বিষয়ের মধ্যে আকল ও বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় বিষয় 
রয়েছে।” (সূরা তৃহা, আয়াত ৫৩-৫৪) 
আল-াহু আকবার, উদ্ভিদ জগতের জোড়ায় জোড়ায় সৃষ্টি হওয়া, ফুল-ফল 
এবং মৌমাছি-ভ্রমর এসকল কিছুর প্রজননের যেই বিষয়টি বিজ্ঞানীরা 
গুলোকে তারও অনেক আগেই এমন এক সময়ে বলে দিয়েছে যখন এই 
সকল বিজ্ঞানের কোন অস্ডিতিই ছিলো না। 


জুমার বয়ান। তারিখ : ১৯-০৬-২০০৯, 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


প্রাণীজগত দ্বারা আল-াহর পরিচয়-৩ 


মহান আল-াহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী জগতকে পবিত্র কুরআনে 
বিভিন্নভাবে উলে-খ করেছেন । পশুর কথা উলে-খ করেছেন, পাখির কথা 


কিতাবুল ঈমান ৪৮ 

উলে-খ করেছেন, পানির ভেতর যে সকল প্রাণী থাকে তাদের কথাও 
উলে-খ করেছেন, মানুষের কথাও উলে-খ করেছেন। পাখি সম্পর্কে 
আমরা আজকে দুটি আয়াত তিলাওয়াত করছি। মহান আল-াহ বলেন, 
৬৪ 91 0) ২] ELS 5 গা ভি ও DES আতা এ 2 পা 

০৯582 82) ০5১ ৬০১ 
অর্থ: “তারা কি দেখে না আসমানে উড়ন্ড় পাখি গুলোর দিকে, যারা শূন্য 
রাখতে পারে না।” (সূরায়ে নাহল, আয়াত ৭৯)। 
যারা পে-ন তৈরী করেছে তারা এই পাখির উপর গবেষণা করেই কিন্তু 
বিমান আবিষ্কার করেছে। তারা এই পাখির পেছনে কত যে ধাওয়া করেছে 
তা আল-াহই ভালো জানেন । পাখি কিভাবে উড়ে? সামনে কতটুকু অংশ, 
পেছনে কতটুকু থাকে, তাদের পাখা গুলো কি কাজে লাগে? পেছনে যে 
পড় আছে সেগুলো কিভাবে ব্যবহৃত হয় এই সব গুলো বিষয় গবেষণা 
করে মানুষ বিমান তৈরী করেছে। বিজ্ঞানের এই সুত্র কিন্তু কুরআনেই দেয়া 
আছে । মহান আল-াহ বলছেন, 
Sy 231 ২] EAL ও ৩৪৪ ০৬০০ (8) পুথি এ! 95 শর 
অর্থ: “তারা কি বিচরণকারী পাখি গুলোকে দেখে না, কখনো তারা ডানা 
মেলে আবার কখনো ডানা গুটিয়ে ফেলে । রহমান আল-াহর সাহায্য ছাড়া 
কেউ সেখানে রাখতে পারে না। নিশ্চয়ই মহান আল-াহ সব ব্যাপারেই 
অবলোকন কারী এবং সম্যকদ্রষ্টা।” (সূরায়ে নাহল : ৭৯) 
যারা বিমানে উঠেছেন এবং পাখার কাছে বসেছেন তারা খেয়াল করলে 
দেখবেন বিমানের পাখায় অনেক গুলো সেল ও পার্ট আছে। বিমান যখন 
চলা শুর করে তখন কিছু সেল ও পার্ট দাড়ায় আবার কিছু বসে যায়। 
যখন বিমান অবতরণ করে তখন অনেক গুলো পাট খাঁড়া হয়ে যায় । মহান 
আল-াহ রাব্বুল আলামীন পাখি নিয়ে গবেষণ করতে বলেছেন যে কিভাবে 
তারা তাদের ডানা মেলে আবার কিভাবে তা গুটিয়ে ফেলে । যেই সকল 
পাখির গলা লম্বা সেগুলো পেছনে মাংস বেশি থাকে । ভারসাম্য বজায় 


কিতাবুল ঈমান ৪৯ 
রাখার জন্য । জিরাফ এবং উটের পা যেহেতু লম্বা তাই তাদের গলাও 
অনেক লম্বা করে সৃষ্টি করা হয়েছে যাতে তারা ঘাষ ও খাবার খেতে পারে । 
পশুর মধ্যে যেমন অনেক প্রকার আছে, পাখির মধ্যেও অনেক গুলো প্রকার 
আছে। কিছু পশু যেমন হিংস্র হয়, তেমনি পাখির মধ্যেও হিংস্র পাখি 
আছে। যেসকল পাখি নখ ও দাত দিয়ে শিকার করে এবং নখ ও দাত 
দিয়ে ছিড়ে ফুরে খায় সেগুলো খাওয়া হারাম । শুধু হিংস্র বা শুধু নখ দিয়ে 
খায় সেগুলো খাওয়া যায়েজ। কিন্তু নখ ও ঠোট/দাত এই উভয়টা ব্যবহার 
করে খায় সেগুলো খাওয়া যায়েজ হবে না। এরকমভাবে পশুর মধ্যে 
যেগুলো হিংস্ৰ বাঘ-ভল-ক এগুলোও খাওয়া হারাম । 
এক লোক বটগাছের নীচে শুয়ে চিন্ডরী করছিলো, বট গাছ এতো বড় বৃক্ষ 
কিন্তু তার ফল গুলো কত ছোট ছোট। অপর দিকে তালগাছ, কাঠাল 
গাছের মধ্যে গাছের তুলনায় ফলগুলো কত বড় বড়। এই অসামঞ্জস্য কেন 
তাই সে ভাবছিলো। এমন সময় হঠাৎ একটি বট ফল তার মাথায় 
পড়লো । তখন সে বুঝতে পারলো এবং বলে উঠলো যে, আল-াহ তুমি 
কতো দয়ালু। যদি আজকে বটগাছের ফল কাঠালের মতো হতো তাহলে 
তো আজই আমি শেষ হয়ে যেতাম । 
নয়। অনেকে এর পুঁজো করে । কি বিশাল ছায়া বটগাছের। কিন্তু তার ফল 
গুলো ছোট । এজন্যই ইরশাদ হয়েছে, 
অর্থ: “নিশ্চয়ই আমি প্রত্যেকটি বস্তুকে তার পরিমাণ মতো, সুকল্পিতভাবে 
সৃষ্টি করেছি।” (সূরায়ে কমার, আয়াত ৪৯) 
মহান আল-াহ রাব্বুল আলামীন যার জন্য যা যেখানে প্রয়োজন সেখানে 
সেই জিনিষটি সৃষ্টি করেছেন । আল-াহ মানুষের নাক দিয়েছেন তার মুখের 
উপর ৷ খাবার দেয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসে । এই নাক যে কোন 
খাবারের ত্রাণ শুনে তাকে সার্টিফাইড করতে পারে যে, খাবার টি ভালো না 
মন্দ। যদি নাক মাথার পেছনে হতো তাহলে কোন খাবার নিয়ে তা পরীক্ষা 
করার জন্য মাথার পেছনে নিয়ে ধরতে হতো । তারপর অনুমতি পাওয়া 
গেলে তখন সামনে এনে খাওয়া লাগতো । কিন্ত মহান আল-াহ আমাদের 
এতো কষ্ট দিতে চান নি। তাই তিনি নাককে ঠিক জায়গায় সৃষ্টি করেছেন। 


কিতাবুল ঈমান ৫০ 

এভাবে আল-াহ তার অপর এক আয়াতে বলছেন, 

551 ৮৬৩ ১৬ ঠ পি ৩ এল পি ৮ লরি কে এও 
উড ৬০০০ BGs pol ১ SAS) (5 Ab BH ৫০৮০৪ 
এ 2 SS এ ১১৬ ৬৩ এ HY ০ এ ০ এ! ৬৪৪ 
অর্থ: “আল-াহ রাব্বুল আলামী তোমাদের বিশ্রাম গ্রহণ ও আরাম করার 
জন্য ঘর তৈরী করার ব্যবস্থা করে দিয়েছেন । (সফরে গেলে) পশুর চামড়া 
দিয়ে তোমাদের জন্য অস্থায়ী তাবু ও ঘর তৈরী করার ব্যবস্থা করে 
দিয়েছেন। যাতে করে তোমরা অস্থায়ী সফর বা কোন খানে প্রয়োজনে 
থাকতে পারো । আর এই সকল পশুর পশম, লোম ও চুল থেকে তোমরা 
তোমাদের গরমের জন্য পোষাক ও আসবাবপত্র তৈরী করো। এছাড়াও 
তোমরা আরো অনেক প্রয়োজন পূরণ করে থাকো। আর আল-াহ 
তোমাদের জন্য পাহাড় গুলোকে তৈরী করেছেন । তোমাদের জন্য পাজামা 
তৈরীর ব্যবস্থা করেছেন। যার থেকে তোমরা পোষাক তৈরী করো এবং 
তার তোমরা গরম থেকে বাচতে পারো । এভাবে তোমরা আরো এমন কিছু 
পোষাক তৈরী করো যার দ্বারা তোমরা যুদ্ধের ময়দানে আত্মরক্ষা করতে 
পারো (লোহার বর্ম, বুলেটপ্র-ফ পোষাক) এভাবে মহান আল-াহ তার 
তোমরা মহান আল-াহর প্রতি আনুগত্যশীল মুসলিম ও আত্মসমর্পনকারী 
হতে পারো ।” (সূরায়ে নাহল, আয়াত ৮০-৮১) 

সুতরাং বুঝা যাচ্ছে যে, মহান আল-াহ এই সকল প্রাণী এমনিতেই সৃষ্টি 
করেন নি। এগুলোর প্রত্যেকটার দ্বারাই অনেক উদ্দেশ্য আছে। প্রাণী 
জগতের মধ্যে সবচেয়ে ইতর প্রাণী যে, কুকুর এই কুকুর সম্পর্কেও পবিত্র 
কুরআনে আলোচনা আছে। হাদীসেও আলোচনা আছে। কুকুরের 
আলোচনা দ্বারাই আমি এখানে প্রাণী জগতের আলোচনা শেষ করতে চাই। 
কুকুরের মধ্যে এমন কিছু গুণাবলী আছে যা অনেক মানুষের মধ্যেও নেই। 


কিতাবুল ঈমান ৫১ 
8৬ ৩১ EEL S55 9 EEL এডি 55 91 ASN এ US bk 


SE HM aca ০০০৪৩ ও 19৬ onde ৪ 
অর্থ: “কিছু লোক আছে কুকুরের মতো । কুকুরের মাথায় যদি বোঝা 
চাপাও তাহলে সে জিহ্বা বের করে হাপাতে থাকে । আর যদি তার উপর 
বোঝা নাও চাপাও তাহলেও সে হাপাতে থাকে । এটা হলো সেই সকল 
লোকদের উদাহারণ যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে । সুতরাং 
আপনি তাদের সামনে এই সকল ঘটনা বর্ণনা কর-ন, হয়তো তারা এ 
নিয়ে চিন্ড্র-ভাবনা করবে ।” (সূরায়ে আরাফ, আয়াত ১৭৬) কুকুর 
সম্পর্কে হাদীসের মাঝে আছে, 

33081 CS; ৪5 5০0 HAS ৬৬৪ Sy 
অর্থ: “নামাজের সামনে দিয়ে গাধা, মহিলা ও কালো কুকুর গমন করলে 
নামাজ নষ্ট হয়ে যাবে ।” (সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৫) 
অবশ্য এ ব্যাপারে ফকীহদের মতে এ ব্যাপারে মতভেদ আছে । কুকুর 
bs 19 dr Sle ৬ HEALS ওকে টেপা ৩ Ale ও 
ed 8৮০ AU 81 40115805 ale alt at 13851 SG ৩৫০ 
অর্থ: “শিকারী কুকুর তথা যেই কুকুরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে তার দ্বারা 
যদি তোমরা শিকার করো আনো তাহলে সেই শিকার খাওয়া হালাল ৷” 
(সূরায়ে মায়েদা, আয়াত ৪) 
কুকুরকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে তাও হাদীসে বলা হয়েছে। 
বিসমিল-াহ বলে কুকুরকে শিকারের উদ্দেশ্যে ছাড়তে হবে । অন্ডত: তিন 
দিন পর্যন্ড় তাকে দিয়ে শিকার করে পরীক্ষা করতে হবে । সে শিকার করে 
আনার পর তাকে খেতে দিতে হবে । যদি সে না খায় আপনার জন্য রেখে 
দেয় তাহলে এভাবে তিনদিন প্র্যাকটিস করার পর বুঝতে পারবেন যে 
আসলেই সে আপনার জন্য শিকার করেছে। তখন এই কুকুরের শিকার 
করে আনা হরিণ, খরগোশ ইত্যাদি খাওয়া হালাল হবে। কারণ সেই 
কুকুরটি শিক্ষিত হয়ে গেছে। 


কিতাবুল ঈমান ৫২ 

IES ASL ০৪ ৮০ ale এ এ 0 5৯55 LIC এড তত ৩ ৩৭০ 
5) BE 0৪৮ 9৬ 25 ST ১৬ ৩৫৩ 4 al ৬0৫ ৩৩৬৫ ০৯০9 ১ 

BFE ৬ তি lj ৩৬৫ এ ৩ এড ৩৪৪9৬ ০৩ ৮০ 
অর্থ: “হযরত আদী ইবনে হাতেম রা. থেকে বর্নিত, তিনি বলেন, আমি 
মহানবী সা. কে কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। (ইয়া রাসুলুল-াহ! 
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের বিধান কি?) 
তখন মহানবী সা. বললেন, যখন তুমি তোমার প্রশিক্ষিত কুকুরকে 
তাহলে তুমি তা খেতে পারো । তবে যদি তোমার কুকুর সেই শিকারের 
কিছু অংশ নিজে খেয়ে ফেলে তাহলে তুমি তা খেতে পারবে না। কারণ সে 
এ শিকার তোমার জন্য নয় বরং নিজের জন্য করেছে। 
এরপর সাহাবী আরো জিজ্ঞাসা করলেন, যদি প্রশিক্ষিত কুকুরের সাথে অন্য 
কুকুরও দেখা যায় শিকার করে এনেছে তখন কি হবে? 
মহানবী সা. বললেন, এমন হলে তুমি সেই শিকার খেতে পারবে না, 
কারণ তুমি তো তোমার কুকুরকে বিসমিল-াহ বলে ছেড়েছো, অন্য 
কুকুরের ক্ষেত্রে বিসমিল-ীহ বলোনি ।”(সহীহ মুসলিম, হাদীস নং ৫০৪০) 
এই হাদীসের থেকে বুঝা যায় যে, কুকুরে মধ্যেও পার্থক্য আছে। শিক্ষিত 
কুকুর আর অশিক্ষিত কুকুর ৷ শিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া যায়েজ 
আর অশিক্ষিত কুকুর শিকার করলে খাওয়া যায়েজ নেই । এমনকি শিক্ষিত 
কুকুরে সাথে অশিক্ষিত কুকুর থাকলেও তা খাওয়া যাবে না। সুতরাং এর 
থেকে শিক্ষার গুর-ত্ব যে কত বেশি তাও বুঝা যায়। 
এটা তো গেলো কুকুরে বৈশিষ্ট্য সংক্রান্ড় হাদীস। একইভাবে কুকুরের 
ক্ষতিকর দিকও আছে। হাদীসের মাঝে ইরশাদ হয়েছে, 
ba a Bf LS EA ০০৪৮ JE ০৬৮৮ ৩০৬ dl এপি ৩ এ ০০ 


sl: EE 481 ৬৯) ৮০ জো ৩৪ ৩০৮৯ HF BAS ৬০৭ 
১৯ 39 ০5 এ bn STIL ০৯০৪ 3) JE ৮1০ 2 ৬ এআ এত 


কিতাবুল ঈমান ৫৩ 
অর্থ: “হযরত আবু তালহা রা. থেকে বর্ণিত, নবী কারীম সা. ইরশাদ 
করেছেন, যেই ঘরে কুকুর বা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের 
ফিরিশতারা প্রবেশ করে না ।”(সহীহ বুখারী, হাদীস নং ৩১৪৪) 
এজন্য ঘরে কুকুর পালা জায়েজ নেই । ঘড়-বাড়ি পাহাড়া দেয়া, সম্পদ 
হেফাজত এমনি ক্ষেত পাহাড়া দেয়ার জন্য কুকুর প্রতিপালন করা যায়েজ 
আছে। আরবের লোকেরা ছাগলের জন্য রাখাল রাখতো । রাখালের সাথে 
একটি কুকুরও পালতো। অনেক সময় রাখাল ছেলের পরিবর্তে শুধু কুকুরই 
ভালো পাহাড়াদারি করে। কারণ কুকুর সব ছাগল গুলোকে একসাথে 
রাখতো । কোন ছাগল হারানোর কোন সুযোগ থাকে না কুকুর পাহাড়াদার 
থাকলে । কুকুর পাহাড়াদার থাকলে সে ভালো পাহাড়াদার। তার দ্বারা 
চোরদের সাথে আতাত করার সম্ভাবনা কম হয়। কারণ সে তার মনিবের 
অকৃতজ্ঞ হয় না। 
আলোচনা হচ্ছিলো প্রাণী জগত সম্পর্কে । এ বিষয়ে আরবী একটি কিতাব 
আছে “হায়াতুল হায়াওয়ান”। এই বইয়ের ৪র্থ খন্ডে কুকুর অধ্যায়ে ৩৩৬ 
নং পৃষ্ঠায় কুকুর সম্পর্কে কিছু ভালো কথা আছে। একটা কুকুর সব সময় 
তার মালিকের আনুগত্য করে । মালিক সামনে থাকলেও তার মঙ্গল কামনা 
করে, আড়ালে থাকলেও তার মঙ্গল কামনা করে। মালিক তার প্রতি 
খেয়াল রাখুক বা না রাখুক, কুকুর তার মনিবের প্রতি খেয়াল রাখে । 
জাগ্রত কিংবা ঘুমন্ড় উভয় অবস্থায়ও ঘোড়া এবং মাছরাঙ্গা পাখির চেয়েও 
বেশি সতর্ক ও সচেতন থাকে । রাতে ঘুমালেও সে গভীর ঘুমায় না। সে 
দিনের বেলায় ঘুমায়, যখন তার পাহাড়াদারীর প্রয়োজন হয় না। 
মালিকের মেহমান আসলে কুকুর তার ভাব-সাব দেখেই বুঝে নেয় । তখন 
সে সম্মানিত মানুষদের সম্মান দিয়ে থাকে । মালিকের আপনজন কেউ 
আসলে তাদের দেখে কুকুর ঘেউ ঘেউ করে না। বরং সে তখন নিজের 
লেজ নেড়ে নেড়ে তাদের আনুগত্য প্রদর্শন করে । রাস্ড ছেড়ে দেয়। তবে 
সে যদি সন্দেহজনক কাউকে দেখলে ঘেউ ঘেউ শুর” করে। 
কুকুর তার মালিকের কাছে গিয়ে লেজ নাড়ার মাধ্যমে মালিকের আনুগত্য 
প্রকাশ করে থাকে । তাকে মারলে বা পিটালেও সে একটু পরে আবার চলে 
আসে । কুকুর যখন তার মালিকের সাথে খেলে তখন সে কামড় দিলেও 
সেই কামড়ে ব্যাথা থাকে না। কারণ সে আস্ড়ে কামড় দেয়। তাকে 


কিতাবুল ঈমান ৫৪ 
প্রশিক্ষণ দিলে সে প্রশিক্ষণ গ্রহণ করে। কুকুরে পিঠে মোমবাতি জ্বালিয়ে 
তার সামনে খাবার দিলে সে খাবারের দিকে যাবে না। কিন্তু তার পিঠ 
থেকে মোমবাতি সরিয়ে নিলে তখন সে যাবে। 
১৯ ASS ৪ এ এ) dt ৬০) উঠ dl ৫০) JG 
এ৮ AIS ৪) ৩০ 0 ও ৬৪ OF তিন এ ৯৪০৯ ০০০ 
(৩8 ০০| ১0) _ ৬1 তল ০৯ ও 
ইমাম হাসান বসরী রহ. তিনি কুকুরের ১০ টি বৈশিষ্ট্য আছে, যা প্রতিটি 
মুমিনের মধ্যে থাকা প্রয়োজন । 

১, ১০০৮০ শি ০০4৪ ৩059 We dis 3 না এ০৭। 
কুকুর সব সময়ে মালিককে যেমন ভালোবাসে তেমনি ভয়ও করে। - 
মুমিনের মধ্যেও আল-হর ব্যাপারে ভয় এবং আশা রাখা উচিত । 

২. ০৪৬৪] ০৬১৬ ৩০ ১০ ০৪০ ০৬৩ এ লে Sf AU 
কুকুরের জন্য থাকার কোন আলাদা স্থান থাকে না। -যদি কেউ বানিয়ে 
দেয় তাহলে তা ভিন্ন কথা । কিন্তু সাধারণত: সে সাধারণ স্থানেই থাকে। 
কোন স্থায়ী ঠিকানা নেই। -মুমিনদেরও (এই পৃথিবীতে স্থায়ী বলে কিছু 
নেই) এমনভাবে থাকা দরকার । 

এ ব্যাপারে একটি মজার ঘটনা আছে। ৭০ বছর বয়সী এক লোক একবার 
একটি জমি ১০০ বছরের জন্য লীজ নিলো । এই খবর যখন হযরত হাসান 
বসরী রা. এর কাছে এসে পৌছলো তখন তিনি বললেন, মনে হয় এই 
ব্যক্তির সাথে আজরাইলের একটি চুক্তি হয়েছে। কারণ তার ৭০ বছর 
বয়স হয়ে গেছে এখন কবরে যাওয়ার সময় আর সে ১০০ বছরের জন্য 
জমি লীজ নিয়েছে। 

৩. el ০৬০ ০০ ৩৪১৪ ১৩৪ ২1 IAL ০০ ez লা WU 
কুকুর রাতের বেলায় কম ঘুমায় । -মুমিন ও নেক্কারদের এমনহওয়া উচিত। 
8. ০০১১) ৩১৩1 ০০ ৩0১০ ০৮ 4 ১5 Y ০৩9 না এ) 
কুকুর মারা গেলে ওয়ারিস সুত্রে তার কোন সম্পত্তি থাকে না। -আল-াহ 
ওয়ালাদের এমন হওয়া উচিত। 


কিত বুল ঈমান ৫৫ 
৫. ৬০৬০ ০০ ৬৩১৪ 447৭9 ০৮৯৮ ES ৪৩০ এ) এ EE alo) 


orig! 
কুকুরকে যদি তার মালিক মারে এবং পিটায় তারপরও কিন্তু কুকুর 
কখনোই তার মালিককে ছেড়ে চলে যায় না। বরং একটু দূরে গেলেও 
আবারও ফিরে আসে এবং মালিকের দরবারে ধর্না দেয়। -এটাই হওয়া 
উচিত একজন মুমিনের তার রবের সাথে সম্পর্ক। কোন অবস্থাতেই সে 
যেনো তার রবের কাছ থেকে দূরে না যায়। যদি আল-াহর পক্ষ থেকে 
কোন বিপদ-আপদও তার উপর আসে কিন্তু তারপরও সে যেন মাফ চেয়ে 
রবের কাছেই ধর্না দেয়। 
৬. ৮০৮১৬ ৩০ 0১ ০৬০ ৬১০ GA ৩০ ৬০০ না sll 
oll 
কুকুর সামান্য খাবার ও সামান্য স্থানেই খুশি। -আল-াহর কাছে যারা 
বিনয়ী হতে চায় এটা তাদের জন্য আবশ্যক। 
৭. 30১9 al ১৬ as ০৪/019 ০৬৩ ০৮ dxf 03h 13) এ dll 
৩০৮ ০৬০ cp 
যদি কুকুরকে কেউ মেরে তার স্থান থেকে ভাগিয়ে দেয়, তাহলে সেই 


লোক চলে যাওয়ার পর কুকুর আবারও তার স্থানে ফিরে আসে । -এটা 
মুমিনের গুন হওয়া উচিত। 


৮. ৩০১১০ ১৪৮ ১৩ আতা ভিন ভি ১০০৪ ৮১91 না Lal 
oid ০৮৬০ 
যদি কুকুরকে অপমান করে, দুর দুর করে তারিয়ে দেয়া হয় তাহলেও 
কুকুর এটা সহ্য করে নেয় । কোন প্রতিবাদ করে না। 


৯. Dis ০০ ১৪ এ ০ le 5590 ৪৬০ ০০৮ 13) না dal 
os | 


কিতাবুল ঈমান ৫৬ 
কুকুরের সামনে খাবার দিলে সে দূরে থেকে ধীরে ধীরে খাবারে কাছে এসে 
বসে এবং আস্ড়ে আস্টড়ে খাবার গ্রহণ করে। -এটাও মুমিনদের গুন হওয়া 
উচিত যে সে খাবারের আদব বজায় রাখবে ৷ 


১০. 41 ৩১০৪ ssh ০৮ ০০৪ ৩ ০৬০ ০ 2 ১৮ Bal ০০৩ 
al ৬০৬৮ ০০ ৬৫১৪ 

নতুন কেউ এলে কুকুর তার পিছু নেয় না, কিন্তু তাকে ফলো করে। - 
মুমিনদের জন্যও এটা প্রয়োজন যে সে সর্বদা আল-াহর ইবাদত করবে 
আবার নিজের কোন ভূল হচ্ছে কি না তাও লক্ষ্য রাখবে । 
১৬০১৩ ও dG US Gs lil as dl ৬৮) ৬০৭ ০: ০০6 এঠি 
UG me xis 915 ০৫৩ স্পা 91 ৩৮৮০ ৮ ofl ০ ৪ JG 
৩৪ md ৩ ও ৬ ISN এসএ « al UD ৮:০৯ 


৩০০/ ১০) 
এজন্যই একবার হযরত উমর রা. একজন গ্রাম্য লোককে দেখলেন যে, সে 
একটি কুকুর নিয়ে যাচ্ছে । তিনি জিজ্ঞেস করলে তোমার সাথে এটি কি? 
তখন লোকটি বললো, হে আমীর”ল মু'মিনীন এ আমার খুবই বিশ্বস্ড 
বন্ধু। যদি আমি তাকে কিছু খাবার দেই, তবে সে শুকরিয়া আদায় করে। 
আর যদি আমি তাকে না দেই, তবে সে ধৈর্য্য ধারণ করে। তখন হযরত 
উমর রা. মুচকি হেসে বললেন, আসলেই ভালো সঙ্গী । (তুমি একে রাখতে 
পারো ।) 
হযরত আব্দুল-ীহ ইবনে উমর রা. এক লোকের সাথে একটি কুকুর 
দেখলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন এটি কি? তখন সেই লোকটি 
বললো, এ সব সময় আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার গোপন তথ্য 
গুলো হেফাজত করে ফাস করে দেয় না। আমার কর্মচারী আজকে ভালো, 
কালকে বলে দেয় কিন্ত এ কখনো এমনটি করে না। 
হযরত আহনাফ ইবনে তাইফ নামক এক ব্যক্তি বলেন, কুকুর যখন 
তোমার সামনে লেজ নাড়ায় তখন তুমি তাকে বিশ্বাস করতে পারো । কিন্তু 


কিতাবুল ঈমান ৫৭ 
তাহলেই কিন্তু তুমি তাকে বিশ্বাস করো না, সে তোমার ক্ষতি করতে 
পারে, তার থেকে সতর্ক থাকো । 
হযরত ইমাম শাবী রহ. বলেন, তুমি কুকুর সম্পর্কে মনে রাখো যে, তার 
মহব্বতের মধ্যে কোন মুনাফেকি নেই। যদি সে তোমাকে মহব্বত করে 
তাহলে সে খালেস মহব্বত করবে তোমার সাথে মুনাফেকি করবে না। 
হযরত আব্দুল-হ ইবনে আব্বাস রা. বলেন, একটি আমানতদার কুকুর 
খেয়ানতকারী বন্ধু থেকে ভালো । 
হযরত মালেক ইবনে দীনার রহ. বলেন, খারাপ বন্ধুর চেয়ে একটি কুকুর 
আমার জন্য ভালো । 
কুকুর সম্পর্কে এমন অনেক ঘটনা আছে যে, তার মালিক মারা যাওয়ার 
পর কুকুরটিও মালিকের শোকে তার কাদতে কাদতে মারা গেছে। 
বিভিন্ন প্রাণী সম্পর্কে মহান আল-াহ বলেন, 
৩০ EE) পল 9555 3 LNG ৮০০৭ শি ও] গুটি ৬ ৩9 
19 

অর্থ: “আসমান এবং যমীনের সকল বস্তুই মহান আল-াহর নামে তাসবীহ 
পড়ে। কিন্তু তোমরা তা বুঝো না।” (সুরা ইসরা, আয়াত ৪৪) । 
এজন্যই আমরা প্রাণী জগত নিয়ে আলোচনা করছিলাম । যে কিভাবে এই 
প্রাণী জগত মহান আল-াহর অস্ডিতের প্রমাণ ও পরিচয় বহন করে। 
মহান আল-াহ আমাদেরকে এই সকল প্রাণীদের দ্বারা তার পরিচয় 
দিয়েছেন। যারা কুরআন এবং আল-াহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা 
এক সময় স্বীকার করতে বাধ্য হয় যে, মহান আল-াহর সকল সৃষ্টিই 
প্রয়োজনীয় । যেমন ইরশাদ হয়েছে, 
DUA BE ও) 92445 ৮৮54 ৪1299 এও Ar 952 ৬ 

১01 কা ৪ ৩৪৩৭০ ১৮৫1৩ Eile 5 এ 5H; 
অর্থ: “নিশ্চয়ই যারা দীড়িয়ে-বসে-শুয়ে সর্বাবস্থায় মহান আল-াহর স্মরণ 
করে এবং আল-াহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা বলে হে আমাদের রব 
তুমি কিছুই অহেতুক সৃষ্টি করো নি। পবিত্র ও সুমহান তুমি আমি তোমার 
পবিত্রতা ঘোষণা করছি সৃতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব 
থেকে রক্ষা করো ।” (সুরা আলে ইমরান, আয়াত ১৯১) । 


কিতাবুল ঈমান ৫৮ 

এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে, এই পৃথিবীর সকল সৃষ্টিই 
বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য মহান আল-াহ সৃষ্টি করেছেন। হাদীসের 
মাঝেও মহানবী সা. এক স্থানে মহান আল-ীহর কথা এভাবে ইরশাদ 
করেছি আমার আনুগত্য ও ইবাদত করার জন্য । সুতরাং তোমরা যদি 
আল-াহর গোলামী করো, তার ইবাদত করো, তাহলে সমগ্র মাখলুকাত 
তোমাদের গোলামী করবে। মহান আল-াহ বাতাস সৃষ্টি করেছেন 
আমাদের জন্য, আলো সৃষ্টি করেছেন আমাদের জন্য, সমস্ড প্রাণী 
গুলোকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। তোমরা যদি আমার আনুগত্য 
করো তাহলে এগুলো সব তোমাদের খেদমতে লাগলে । আর তোমরা 
আমার বির ্দ্ধাচারণ করলে এগুলো সব তোমাদের বিরদ্ধে যাবে । 


এখন আমি যেই বিষয়টি নিয়ে আলোচন করতে চাই সেটি হচ্ছে এই 
সুবিশাল পৃথিবী, এই যমীন। এই যমীনের মাঝেও মহান আল-াহর 
পরিচয় নিহীত আছে । মহান আল-াহ বলছেন, 
৬ ৫ 5791 YS Sas HU ৮5 ক ০6 ০৮১ sll 99 
92655 25 UY ৩০১ ৬৪ ০ ৫1 0201 ৬ FH 
অর্থ: “আল-াহ তো তিনিই যিনি যমীনকে তোমাদের জন্য বিছিয়ে 
দিয়েছেন প্রশস্ড় করে দিয়েছেন। এরপর তার মাঝে পাহাড় দিয়ে 
পেড়েকের ব্যবস্থা করেছেন। নদী-নালা ও নহর সৃষ্টি করেছে। বিভিন্ন রকম 
পরিবর্তন করেন। এই সব কিছুর মধ্যে আয়াত ও নিদর্শন রয়েছে চিন্ড 
শীল ও গবেষকদের জন্য ৷” (সুরা রা*দ, আয়াত ৩)। 
এগুলো আসলেই বুদ্ধিমান লোকের কাজ । বোকাদের কাজ নয়। বিশাল 
ক্ষেত দেখে কৃষকের কথা ভুলে যাওয়া যেমন বুদ্ধিমান লোকের জন্য 
অসম্ভব তেমনি এই বিশাল সৃষ্টিজগত দেখে মহান আল-াহকে চিনতে না 
পারা কেবলমাত্র বোকাদের জন্য মানায় কোন বুদ্ধিমান ও বিচক্ষণ লোকের 
জন্য এটি সাজে না। এজন্যই আমি আগে বলেছিলাম জ্ঞানী ও বিজ্ঞানীরা 


কিতাবুল ঈমান ৫৯ 
কখনো নাস্ডিক হতে পারে না। ইনশাআল-াহ এ বিষয়ে বিস্ডরিত 
আলোচনা সামনে আসবে । এজন্যই ইমাম একটি এতিহাসিক উক্তি আছে, 


UB de ০ ১০০ ৬৬ HALL ls By old ০০ JE US 
Se Jd ঠ১৬মু ঠা 91 চে se JAS ৮ ০] dl Ib 5 
৩১৬ 31 ৫0191 old bug ও ০১ ০৮) ER DS sid rl 


| All 3x9 ৬৬ ৬০০১ 
অর্থ: “জনৈক আরব ব্যক্তিকে মহান আল-াহর অস্ডিত্বের ব্যাপারে 
বিষ্ঠার দ্বারা তার প্রাণীর অস্ডিত্বের উপর প্রমাণ বহন করতে পারে, 
মরভূমির বালুর উপর পায়ের ছাপ যদি সেখান দিয়ে হেটে যাওয়া 
মুসাফিরের লক্ষ দিতে পারে, তবে গ্রহ-নক্ষত্রে পরিপূর্ণ এই আকাশ, গাছ- 
গাছালি, পাখ-পাখালি পরিপূর্ণ এই ধরণী, তুফানে পরিপূর্ণ সাগর ও নদী- 
নালা কিভাবে এগুলোর সৃষ্টিকারী এক মহাসৃষ্টিকারীর পরিচয় বহন করে 
না?” (তাফসীরে ইবনে কাসীর, প্রথম খন্ড ১৯৭ পৃষ্ঠা) 
এজন্যই আল-াহ এই যমীন নিয়ে আলোচনা করতে বলেছেন, 

১9 ০ এত O55 ৬ ৬ ৩৬ ০১৩ & ৮৮১৪ ৩৪ 
৩/১ ৪ & ১৪৭ ৩৪ ০০৫ এ ৫55৫ 0585 os ৮৪ এক ০9 
3984 28 ০৩১ 
অর্থ: “আর যমিনের বহু স্ডুর আছে যা একটার সাথে আরেকটি লেগে 
আছে। যমীনের মধ্যে রয়েছে অনেক বাগ-বাগিচা। আঙুর ও ফসলের 
বাগান (ধান-গম এমনভাবে হাজারো ফসলের) । খেজুর বাগান -এক শাখা 
ও বহু শাখা বিশিষ্ট । অথচ এগুলো একই পানি থেকে সেচের মাধ্যমে তৈরী 
হয়। অথচ একটির স্বাদের থেকে অন্যটির স্বাদ আরো ভিন্ন । নিশ্চয়ই এর 
মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য ।” (সূরা রা'দ, আয়াত 
৪) | অপর এক আয়াতে মহান আল-াহ আরো বলছেন, 
4553 05355 গন US ৮ ৪৪ এ (৮5 উট এগ্রঠি ৬৪১০ ০০০৪ 
bj এ লি ৩৪ ০৬ ক তি 


কিতাবুল ঈমান ৬০ 

অর্থ: “আমি যমীনকে বিছিয়ে দিয়েছি। এর উপর আমি পাথরের পাহাড় 
দিয়ে পেড়েকের ব্যবস্থা করে দিয়েছি এবং সব জিনিষ গুলোকে আমি 
পরিমিতভাবে সৃষ্টি করেছি। আর আমি তোমাদের জন্য এই যমীনের মধ্যে 
তোমাদের জন্য জীবিকা রেখেছি এবং এখানে অনেক প্রাণী আছে 
যাদেরকে তোমরা রিযিক দাও না, আমিই তাদের রিযিকের ব্যবস্থা করে 
থাকি ৷” (সূরা হিজর, আয়াত ১৯-২০)। 

এভাবে মহান আল-াহ তার সৃষ্টি সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ 
করেছেন। এমনকি মানুষের মধ্যে কতো মানুষ আল-াহ সৃষ্টি করেছেন 
কিন্ত কোন একজন মানুষের হাতের রেখার সাথে অন্য কোন মানুষের 
হাতের রেখার কোন মিল নেই যা বিজ্ঞান আবিষ্কার করেছে। একইভাবে 
একজন মানুষের দেহের ঘ্রাণ ও গন্ধের সাথে আরেকজন মানুষের ত্রাণ ও 
গন্ধের কোন মিল নেই। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার 
মিল নেই। কি আজব সৃষ্টি । সুবহানাল-াহ। এই সব যিনি দিয়েছেন তিনিই 
হলেন সেই রব । আল-াহ আমাদের বোঝার তাওফীক দিন। আমীন। 


জুমার বয়ান। তারিখ : ২৬-০৬-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


পাহাড় দ্বারা আল-াহর পরিচয় 


কিতাবুল ঈমান ৬১ 

আমরা আলোচনা করছিলাম মহান আল-াহর মা'রিফাত বা পরিচয় নিয়ে । 
আসলে এটি এমন এক বিষয়, যা যে কোন মানুষ চিন্ডী করলেই বুঝতে 
সক্ষম । এজন্যই ইমাম আবু হানীফা রহ. এর একটি এঁতিহাসিক উক্তি 
আছে। তিনি বলেছিলেন, 

০ ওল de কঠ I) এল dCs 5 
অর্থ: “যদি মহান আল-াহ এই পৃথিবীতে একজনও নবী-রাসূল না 
পাঠাতেন তাহলেও জ্ঞানী ও বুদ্ধিমানদের জন্য আবশ্যক হতো মহান 
আল-াহর পরিচয় ও অস্ডিত্ন খুঁজে বের করে তার উপর ঈমান আনা । 
এটা তাদের জন্য ওয়াজিব এবং ফরজ হয়ে যেতো ।” (তাফসীরে উলুসী, 
১০/৪০৩) 
কিন্ত তারপরও আল-াহ রাসূল পাঠিয়েছেন এই বিশ্ববাসীর জন্য । রাসূল 
না পাঠিয়ে কাউকে শাস্ড়ি না দেয়ার কথা ঘোষণা করেছেন। ইরশাদ 
হয়েছে: 
অর্থ: “আর রাসূল প্রেরণ না করা পর্যন্ডআমি কোনো সম্প্রদায়কে আযাব 
দেই না।” (সূরায়ে ইসরা: ১৫) 
হযরত ইমাম আবু হানীফা রহ. এর বক্তব্যে জ্ঞানী ব্যক্তি বলতে বোঝানো 
হচ্ছে পাগল এবং শিশুদেরকে বাদ দিয়ে সকল মানুষ । ইসলামের 
পরিভাষায়, পাগল এবং শিশুদেরকে বাদ দিয়ে বাকী সকল মানুষকেই 
জ্ঞানী, আকলওয়ালা ও বুদ্ধিমান বলে গণ্য করা হয়ে থাকে । এজন্য পাগল 
এবং শিশুদেরকে ইসলামী শরীয়ত তার আইন ও আহকাম থেকে অব্যাহতি 
দিয়েছে। তারা আইনের উর্ধে নয়, বরং আইন তাদেরকে ছাড় দিয়েছে। 
এজন্য আপনি একজন পাগলকে সেবা করেন, খাবার দেন সওয়াব হবে 
এতে কোনো বাধা নেই। কারণ সে রোগী ও অসুস্থ্য । এজন্যই সে 
শরীয়তের আইন থেকে বাদ । অর্থাৎ শরীয়ত তাকে সুস্থ্য মানুষ বলে গণ্য 
করে নি। মানুষ ও অন্যান্য পশুদের মধ্যে পার্থক্য হচ্ছে আকল ও জ্ঞান। 
এজন্যই নামায, রোজা, জুমার নামাজসহ অনেক বিধান ফরজ হওয়ার 
জন্য শর্ত হচ্ছে আকেল ও বালেগ হওয়া । অর্থাৎ শিশু বা পাগল না হওয়া । 


কিতাবুল ঈমান ৬২ 

ইমাম আবু হানীফা রহ. বলছেন যে, শিশু ও পাগল ছাড়া বাকী সব মানুষ 
মহান আল-াহর পরিচয় খুঁজে বের করা । কারণ আমি আগেও বলেছিলাম 
যে, ফসলের সুন্দর ক্ষেত দেখে কৃষকের কথা ভুলে যাওয়া পাগল ও শিশুর 
জন্য সম্ভব কিন্তু এটা কোনো বুদ্ধিমান লোকের জন্য যেমন অসম্ভব তেমনি 
এই বিশাল সৃষ্টিজগত দেখে, এই বিশ্বের হাজারো নেয়ামত ভোগ করে 
তার অরষ্টা মহান আল-াহকে চিনতে না পারা কেবলমাত্র বোকাদের জন্য 
মানায় কোন বুদ্ধিমান ও বিচক্ষণ লোকের জন্য এটি সাজে না। 

এই হিসেবে এই বিষয়টি নিয়ে আলোচনা করাই উচিত ছিলো না। কিন্তু 
দু:খজনক বিষয় হলো আমাদের বর্তমান সমাজে এমন কিছু ঘটনা ঘটছে, 
এমন এমন অনেক মানুষের উদ্ভব হচ্ছে যারা শিশু নয়, আবার যাদেরকে 
আমরা পাগলও বলতে পারছি না তারা দেশের গুর“তৃবপূর্ণ পদ গুলোতে 
করছে। নিজেদেরকে নাস্ডিক বলে দাবি করছে। এই শিক্ষিত নামক মূর্খ 
লোকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা এতো ব্যাপক হচ্ছে যে, 
এখন তারা প্রকাশ্যে বলছে যে, আমরা আল-াহকে বিশ্বাস করি না। 
নামাজ-রোজা বুঝি না। এজন্যই এ বিষয়টি নিয়ে আজকে আমাদের 
আলোচনা করতে হচ্ছে। যদিও এটি আলোচনার যোগ্য নয়। কারণ এটা 
এতো স্পষ্ট যে, এ বিষয়ে আলোচনা করার প্রয়োজনই হয় না। মহান 
আল-াহ পবিত্র কুরআনে এমন মুর্খ লোকদেরকেই চোখে আঙুল দিয়ে 
দেখিয়ে দিচ্ছেন যে, তোমরা কিভাবে মহান আল-াহর অস্ডি্টকে 
অস্বীকার করছো? 

আমাদের পূর্বের আলোচনা হচ্ছিলো পৃথিবী নিয়ে । এই নাস্ডিক লোকদের 
ধারণা হচ্ছে, একটি বিশাল আকারের ও বিকট শব্দের বিক্ষোরণ ঘটে 
“বিগব্যাঙ' ৷ বিশাল একটি এ্যাকসিডেন্ট -এর থেকে এই পৃথিবী সৃষ্টি 
হয়েছে । আজকে যদি দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, এ্যাকসিডেন্ট হয়, 
তাহলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাচের টুকরো পাওয়া যাবে । সেখান থেকে একটি 
টুকরো নিয়ে চশমার মধ্যে লাগিয়ে গ-াস হিসেবে ব্যবহার করা যাবে? 
দু'টো রেলগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর ছোট ছোট লোহার টুকরো 


কিতাবুল ঈমান ৬৩ 
অনেক পাওয়া যাবে। একটি লোহার টুকরো দিয়ে আপনি গর” যবেহ 
করেন, পারাবেন? মাছ কাটা যাবে? যাবে না। 
কি বোঝা গেলো, এটাই বোঝা গেলো যে, যদি লোহাটিকে কামারের 
দোকানে নিয়ে সুন্দর করে দাও বানানো হয় তাহলে তখন তা দিয়ে কাটা 
যাবে। যদি কাচের টুকরোটিকে চশমার দোকানে নিয়ে প্রক্রিয়ার মাধ্যমে 
উপযোগি করা হয় তাহলে তখন সেটি ব্যবহার করা যাবে। ঠিক 
তেমনিভাবে এই পৃথিবী যদি কোন এক বিক্ষোরণের ফলে হয়ে থাকে 
তাহলে সেটিও মহান আল-াহর কোন এক পরিকল্পনার অংশ হিসেবেই 
হয়েছে। অপরিকল্পিতভাবে এবং দূর্ঘটনার মাধ্যমে, আাকসিডেন্টোর 
মাধ্যমে যা কিছু হয় তার দ্বারা পৃথিবীর মানুষের কোন উপকার সম্ভব নয়। 
এজন্য মহান আল-াহ তাআলা পবিত্র কুরআনে এসম্পর্কে ধারণা 
দিয়েছেন। তাফসীরের কিতাবে লেখা আছে যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি 
হয়েছে। 
প্রথমে ছিলো পানি। কুয়াশা বা বাস্প। যা বিজ্ঞানীরাও স্বীকার করেছে। 
তারপর সেই পানিতে ময়লা গুলো জমা হয়ে ফেনা হয়ে সেগুলো একটি 
স্থানে গিয়ে একত্রিত হয়। সেটি হলো কাবা শরীফের স্থান। এরপর 
সেখানে থেকে ক্রমান্বয়ে তার সাথে আরো বিভিনন উপাদান জড়ো হতে 
হতে এবং জমতে জমতে সেগুলো একটি পর্যায়ে একটি আকার ধারণ করে 
এবং পৃথিবী সৃষ্টি হয় এবং এটি প্রতিনিয়ত সম্প্রসারিত হতে থাকে । এই 
৬3 ৫ 5791 YS ৬6 HU 2৮5 ক ০ ০৮১ sll 9 
9255 25 UY ৩০১ ৪ ০1 ৫1 0201 ৬ ০০ FH 
অর্থ: “আল-াহ তো তিনিই যিনি যমীনকে তোমাদের জন্য বিছিয়ে 
দিয়েছেন প্রশস্ডু করে দিয়েছেন। এরপর তার মাঝে পাহাড় দিয়ে 
পেড়েকের ব্যবস্থা করেছেন। নদী-নালা ও নহর সৃষ্টি করেছে। বিভিন্ন রকম 
পরিবর্তন করেন। এই সব কিছুর মধ্যে আয়াত ও নিদর্শন রয়েছে চিন্ডু 
শীল ও গবেষকদের জন্য ৷” (সুরা রা'দ : ৩)। 


কিতাবুল ঈমান ৬৪ 
(25 09055 sigh 0৫ ৬৮ Ud এড 2০ এ এপ্রঠি ৬৪১০ 5G 
Gj 4 ৮৭ ৬৪ ০৬ US পি 


অর্থ: “আমি যমীনকে বিছিয়ে দিয়েছি। এর উপর আমি পাথরের পাহাড় 
দিয়ে পেড়েকের ব্যবস্থা করে দিয়েছি এবং সব জিনিষ গুলোকে আমি 
পরিমিতভাবে সৃষ্টি করেছি। আর আমি তোমাদের জন্য এই যমীনের মধ্যে 
তোমাদের জন্য জীবিকা রেখেছি এবং এখানে অনেক প্রাণী আছে 
যাদেরকে তোমরা রিযিক দাও না, আমিই তাদের রিষিকের ব্যবস্থা করে 
থাকি ।” (সূরা হিজর : ১৯-২০)। 
হয় তা হলো মক্কার জাবালে আবী কুবাইস পর্বত। আল-াহ রাতকে সৃষ্টি 
অন্বেষণের জন্য । বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, এই গোটা পৃথিবী যদি 
একটি পাথর হতো তাহলে এখানে মানুষ বসবাস করতে পারতো না। 
পানি ধারণ করতে পারতো না। পৃথিবীর একেক অংশ একেক রকম করে 
তৈরী করা হয়েছে। কোন অংশকে তৈরী করা হয়েছে পানি ধারণ করার 
জন্য আবার কোন অংশকে তৈরী করা হয়েছে পানি নামানোর জন্য । আর 
কোন অংশকে তৈরী করেছেন ফসল উৎপন্ন করার জন্য । মহান আল-াহ 
রাব্বুল আলামীন এজন্যই মহান আল-াহ অপর এক আয়াতে বলছেন, 
FB ০৮৯ উপ 65 কা ৮ DES ০ EB ০৯১১ ৬ 
39155 688 UN 
অর্থ: “আর যমিনের বহু স্ডুর আছে যা একটার সাথে আরেকটি লেগে 
আছে। যমীনের মধ্যে রয়েছে অনেক বাগ-বাগিচা। আঙুর ও ফসলের 
বাগান (ধান-গম এমনভাবে হাজারো ফসলের) ৷ খেজুর বাগান -এক শাখা 
ও বহু শাখা বিশিষ্ট । অথচ এগুলো একই পানি থেকে সেচের মাধ্যমে তৈরী 
হয়। অথচ একটির স্বাদের থেকে অন্যটির স্বাদ আরো ভিন্ন । নিশ্চয়ই এর 
মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য ৷” (সূরা রা'দ : ৪) । 


কিতাবুল ঈমান ৬৫ 
আল কুরআনে বিজ্ঞান বইতে পাহাড় সৃষ্টি সম্পর্কে লেখা হয়েছে, “প্রধানত 
পরস্পর সংযুক্ত হয়ে, অথবা নির্দিষ্ট ক্রম বিন্যাসের অনুসারে 
পর্বতমালাসমূহ পৃথিবীতে সৃষ্টি হয়েছে। এসকল পর্বতশ্রেণী মহাদেশ 
সমূহের প্রান্ডে সীমানা তৈরী করেছে । এবং দীপমালার আকারে সাগরে 
মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। পর্বতশ্রেণীর এরূপ বিন্যাসে ধারণা করা 
যায় যে, এর অংশ বিশেষ মহাসাগরে ডুবন্ড অবস্থায় রয়েছে। পাহাড় শুধু 
স্থলেই নয় সাগরেও আছে। এভাবে একটি পাহাড় শ্রেণী ভূমধ্য সাগরের 
উপকূল ধরে এশিয়া মাইনর, ভারত, বার্মা বরাবর বিস্ডুত হয়েছে এবং 
এর অংশ বিশেষ সমূদ্রে তলিয়ে রয়েছে। তারপর পূর্বদিকে ভারতের ইষ্ট 
ইন্ডিজ বা পূর্বভারতীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি করে উত্তর দিকে চলে গিয়েছে এবং 
এর ফলে এ্যালিউশিয়ান (AleU৫i৭n) দ্বীপমালার উদ্ভব হয়েছে । এরপর 
দক্ষিণ দিকে পরিব্যাপ্ত হয়ে প্রশান্ড় মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি করত: 
নিউজিল্যান্ড অবধি গিয়েছে। কুমেরঁর (Antar৫i৫৭) অপরদিকে 
সম্প্রতি একটি পর্বত শ্রেণী আবিস্কৃত হয়েছে এবং তা নিউজিল্যান্ড পর্যন্ড় 
বিস্ডুত পর্বতশ্রেণীর সাথে যুক্ত হয়েছে। এন্টার্কটাকা হয়ে আটলান্টিক 
মহাসাগরের তলদেশ দিয়ে দক্ষিণ আমেরিকার আন্দিজ (Andes) 
পর্বমালার সাথে গিয়ে সংযোগ ঘটেছে। তারপর সেখান থেকে সমুদ্র 
মহাসাগরের গভীরতা এভাবে একটি পর্বতশ্রেণী দ্বারা পূর্ণভাবে পরিবেষ্টিত 
হয়েছে। আবার পাইরেনিজ (Antar০i৫৭) হতে পামির মালভূমি পর্যন্ড 
বিস্ডুত ইউরোপ-ইউরেশিয় পর্বতশ্রেণী ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর ও 
পারস্য উপসাগরের তীর ধরে অগ্রসর হয়েছে। পর্বতশ্রেণীর এরূপ একটি 
পারে। এভাবে সমগ্র পৃথিবী পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে । আর 
পৰ্বতসমূহ এর উপর শক্ত হয়ে দাড়িয়ে আছে। মহাদেশীয় পে-টের 
সীমানাতে পর্বতের সৃষ্টি। উপরে উলে-খিত প্রথম পর্বতশ্রেণী ইউরেশীয় 
পে-ট, আরবদেশীয় পে-ট, আস্ট্রেলীয় ভারতীয় পে-ট, এন্টার্কটীকা পে-ট, 
সীমানায় সৃষ্টি হয়েছে। আরেকটি শ্রেণী প্রশান্ড় মহাসাগরীয় পে-ট, উত্তর 
আমেরিকা পে-ট ও দক্ষিণ আমেরিকার পে-টের সীমান্ড়ে উদ্ভূত হয়েছে। 
অন্যান্য পর্বত শ্রেণীকেও ভিন্ন ভিন্ন পে-টের সাথে যুক্ত করা যেতে পারে। 


কিতাবুল ঈমান ৬৬ 
(তথ্যসূত্ৰ: আল-কুরআনে বিজ্ঞান, পৃষ্ঠা নং ২৬০, প্রকাশনায়, ইসলামিক 
ফাউন্ডেশন বাংলাদেশ ৷) 


জুমার বয়ান । তারিখ : ০৩-০৭-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


অভিমত 


মহান আল-াহর পরিচয় সম্পর্কে আলোচনা হচ্ছিলো । যুগে যুগে যত 
জ্ঞানী-বিজ্ঞানী এসেছেন তারা প্রায় সকলেই মহান আল-াহর অস্ডিতকে 
স্বীকার করে নিয়েছেন। বর্তমান যুগেও বিজ্ঞানীরা স্বীকার করছেন। নাস্ডি 
ক যারা মহান আল-াহর অস্ডিন্রকে একেবারে অস্বীকার করে তাদের 
সংখ্যা খুবই নগণ্য । বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা আল-াহর অস্ডিতকে 
স্বীকার করেছেন। 

পদার্থ বিজ্ঞানী রবার্ট মরিস পেজ বলেছেন, “মহাসত্য উদ্ভাবনের জন্য 
লাভের চেষ্টা করা হলে তা শতম্ফূর্তভাবে স্পষ্ট ও প্রকট হয়ে ধরা দিবে। 
আল-াহ ও মানুষের মধ্যে যে সম্পর্ক থাকতে পারে বা থাকা উচিত সে 
শর্তসমূহ অতীব গুর”ত সহকারে ও সর্বান্ডকরণে পূরণ করলে বাঞ্ছিত 
সম্পর্ক স্থাপিত হতে পারে ।” 

অর্থাৎ যদি মানুষ সত্যিকারভাবে আল-াহকে পাওয়ার জন্য গবেষণা করে 
তাহলে সে অবশ্যই আল-াহর পরিচয় পাবে । আল-াহকে সে জানতে 
পারবে । 

এমনিভাবে গণিত ও রসায়নবিদ, বিশ্বের আরেক বিজ্ঞানী জনাব জন ক্লীভ 
কথরান লিখেছেন, “যখন এই জগত নিজেকে নিজে সৃষ্টি করতে পারেনি 
পেছনে নিশ্চয়ই অযৌগ কোন প্রতিনিধি দ্বারা সম্ভব হয়েছে। (একটি জড় 
পদার্থ যে নিজেকে নিজে চালাতে পারে না, নিজে কিছু আবিস্কার করতে 


কিতাবুল ঈমান ৬৭ 
পারে না, সুতরাং তাকে নিশ্চয়ই অন্য কোন অজড় পদার্থ সৃষ্টি করেছে বা 
অজড় কোন প্রতিনিধি দ্বারা এগুলো সম্পাদিত হয়েছে।) উক্ত প্রতিনিধি 
এই কাজ সম্পাদন করতে গিয়ে অতীব বিস্ময়কর, অলৌকিক ব্যাপারাদি 
সম্পাদন করেছেন । তাতে এই প্রতিপন্ন হয় যে, এই প্রতিনিধি নিশ্চয়ই 
সর্বশ্রেষ্ঠ মনীষার অধিকারী যে মনীষাকে মনের প্রতীক বলা যায়। জড় 
জগতে মনকে কাজে লাগাতে হয়।” 
আরেক গানিতিক ও পদার্থ বিজ্ঞানী ডোনাল্ড হেনরী পেটার বলেন, বিশ্ব 
প্রকৃতির প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো কিছুই বিবেচনা করা হোক না 
কেন, অথবা প্রকৃতির উৎপত্তি সম্পর্কে যে কোন পর্যালোচনাই করা হোক 
না কেন, একজন বৈজ্ঞানিক হিসেবে সকল বিষয়ে স্বকীয় প্রধান ভূমিকায় 
আল-াহকে বসিয়ে আমি পরম সন্তুষ্টি লাভ করি। প্রতিটি ক্ষেত্রে মহান 
আল-াহ হচ্ছে মূল চরিত্র। যে সব প্রশ্নের আজো জবাব দেয়া হয়নি, 
একমাত্র তিনিই তার জবাব ৷” 
এরকমভাবে শরীরবৃত্তবিদ ও জীব রাসায়নিক অলটার অসকার ল্যান্ডবার্গ 
নামক বিজ্ঞানী বলেন, “প্রাকৃতিক প্রপঞ্চে যেভাবে আল-াহকে মূর্ত করা 
হয়েছে, তার মাধ্যমে আল-াহকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা আজো মানুষের 
জন্য সীমাবদ্ধ । তাই আল-াহতেই আল-াহর অস্ডিত। এই বিশ্বাসের 
একটি আধ্যাত্মিক ভিত্তিও থাকে যা ঈমানের ভিত্তি। তাই মানুষের 
স্বভাবসিদ্ধ। ঈমানের ভিত্তিকে এক স্বয়ংক্রিয় আল-াহতে বিশ্বাস করা 
অনেক মানুষের জীবনে ব্যক্তিগত আনন্দ ও তৃপ্তি লাভের জন্য অত্যন্ড় 
গুর“তৃপূর্ণ ৷” 
এভাবে আরেক কেমিষ্ট বিজ্ঞানী রিচার্ড থমাস ডেভিস পার্কস বলেন, 
“সামান্য পানি আপনাকে গল্প বলবে’ শীর্ষক বিজ্ঞানের একটি জার্নালে তিনি 
উলে-খ করেন, “আমি অজৈব এই বিশ্বে আমার চারিদিকে নিয়ম-শৃংখলা 
আর সুপরিকল্পিত পরিকল্পনাই দেখতে পাই। আমি এটা বিশ্বাস করি না 
যে, আকস্মিকভাবে ও ভাগ্য ক্রমে পরমানুর একত্রিত হওয়ার ফলে এগুলো 
সৃষ্টি হয়েছে এবং আমার চারিদিকে তারা বিরাজ করছে। তার কারণ মনে 
করি পরিকল্পনার জন্য মনীষার প্রয়োজন । আর সেই মনীষাকেই আমি 
আল-াহ বলে অভিহিত করি ৷” 


কিতাবুল ঈমান ৬৮ 
এরকমভাবে আরেকজন পদার্থ ও রসায়ন শান্ত্রবিদ, অস্কার লিউ ত্রাউয়ার 
“আমাদের মুখোমুখি অপরিহার্য্য প্রশ্ন নামক একটি বইয়ে বলেন, 
“সৃষ্টিকর্তা হিসেবে মহান আল-াহকে স্বীকৃতি দান এবং তার ফলে 
নেয়ার মাত্র একটি অর্থ থাকতে পারে, আর তা হলো, মানুষের প্রতি 
অমানুষী আচরণের পরিসমাপ্তি।” 
এমনিভাবে আরেক বিজ্ঞানী ইরভিং উইলিয়াম নবলচ বলেন, “আমি 
আল-াহকে বিশ্বাস করি। আল-াহকে বিশ্বাস করার কারণ হচ্ছে আমি 
মনে করিনা যে সর্ব প্রথম ইলেক্ট্রন ও প্রটন অথবা প্রথম পরমানু, এমাইনো 
এসিড, প-াজম বা সর্ব প্রথম বীজ ও কোষ তৈরীর জন্য অযৌগই মুখ্য। 
আমি আল-হকে বিশ্বাস করি কারণ, আমার কাছে এই সকল কিছুর মূলে 
আল-াহর পবিত্র অস্ডিন্ই একমাত্র যুক্তিসিদ্ধ ব্যখ্যা হতে পারে ।” 
একইভাবে আরেক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ক্লার্ক এম হাওয়ে লিখেছেন, “আমি 
যে বিষয়টিকে স্পষ্ট করে দিতে চাই তা হচ্ছে, মহাবিশ্বের পরিকল্পককে 
অবশ্যই অলৌকিক হতে হবে । আমি বিশ্বাস করি যে, মহান আল-াহ 
অলৌকিক ৷” 
এভাবে আরেক বিজ্ঞানী জ্যেতির্বিদ ও গাণিতিক মার্লিন গ্র্যান্ট স্মিথ বলেন, 
“আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি আল-াহ আছে এবং যারা তাকে 
অধ্যাবসায় সহকারে পাওয়ার চেষ্টা করেন, তিনি তাদের জন্য মহা পুরস্কার 
মহান দাতা |” 
এভাবে আরেক রসায়ন বিজ্ঞানী বলেছেন, আল-াহকে অথবা আল-াহর 
কল্পনাকে অবাঞ্ছিত মনে না করে অথবা তথাকথিত অপরিপক্ক বিষয়াবলীর 
মধ্যে তাকে শ্ৰেণীভুক্ত বিষয় না করে বরং আমাদের জন্য তাকে মহাবিশ্বের 
আইন ও শৃংখলার মধ্যে তাকে দেখা এবং তার কাজের প্রশংসা করা 
উচিত ৷” 
(তথ্যসূত্ৰ: সৃষ্টা ও সৃষ্টি তত্ব, পৃষ্ঠা নং ৫৯-৬৪, ইসলামিক ফাউন্ডেশন 
প্রকাশিত। 


অর্থাৎ আল-াহর সৃষ্টিকে দেখে আল-াহর পরিচয় লাভ করা এবং তাকে 
স্বীকার করা এবং তার প্রশংসা করা উচিত। এজন্য কোন এক ফার্সী কবি 
লিখেছিলেন, যখন কেউ আল-াহকে দেখতে চায়, “ফুলে ভেতরে যেমন 


কিতাবুল ঈমান ৬৯ 

ফুলের সুগন্ধি লুকায়িত থাকে তেমনি আমি মহান আল-াহ রাব্বুল 
আলামীনকেও তার সৃষ্টির মাঝে দেখতে পাই।” সুতরাং যারা আল-াহকে 
দেখতে চাও, তারা মহান আল-াহর সৃষ্টি দেখে তার সম্পর্কে ধারণা লাভ 
করো । 
এভাবে যারাই মহান আল-াহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছেন, যারাই মহান 
পারলাম যে, অনেক বিজ্ঞানীই মহান আল-াহর অস্ডিত্টকে স্বীকার 
করেছেন। এটা যে শুধু আমাদের এই যুগের ঘটনা তা নয়। অতীতেও 
মুসলিমরা তো বটেই এমনকি ইহুদী-খৃষ্টানদের মধ্যকার অনেক বড় বড় 
বিজ্ঞানীও মহান আল-াহর অস্ডিত্কে স্বীকার করে নিয়েছিলেন। নাস্ড়িক 
সর্ব যুগে সামান্য কিছু লোকই ছিলো । এজন্য আমরা এখানে কুরআন 
থেকে কিছু আয়াত উলে-খ করছি। মহান আল-াহ বলেন, 

S888 এড i 555 HES ৩ A ৬৪? 
অর্থ: “যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি 
করেছেন, তবে অবশ্যই তারা বলবে, আল-াহ্‌, অত:পর তারা কোথায় 
ফিরে যাচেছ? (যুখরূফ, ৪৩ 8 ৮৭) 

A 5০৭ EE 015 ০৮) SUL 3৬ ৬৮ পদে ৬ 
অর্থ: “আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভোমন্ডল ও ভূ-মন্ডল 
সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী 
সর্বজ্ঞ আল-াহ্‌। (যুখরূফ, ৪৩ ৪ ৯) 
পে ৬ এ ৬ ৩০৭ a ডি 56 গন ৬ ০ ৬ Sl ৬৪ 
অর্থ: “যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে আকাশ থেকে বারি 
বর্ষণ করে, অত:পর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত 
করে? তবে তারা অবশ্যই বলবে, আল-াহ্‌। বলুন, সমস্ড় প্রশংসা 
আল-াহ্রই । কিল্ডু তাদের অধিকাংশই তা বোঝে না। (আনকাবুত, ২৯ ৪ 


৬৩) 


কিতাবুল ঈমান ৭০ 
(৯8 ০০5 এ Fens ৮৯১2 Sul ও ৮ দে Lj 
dd 
অর্থ: “যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে নভোমন্ডল ও ভূ-মন্ডল 
সৃষ্টি করেছে, চন্ডূ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে? তবে তারা 
অবশ্যই বলবে আল-ীহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচেছ? 
(আনকাবুত, ২৯ ৪ ৬১) 

3525 ১৬ 08 4 ০9৯৯০ OAS চি ৩] ৪ ৬০ ৬০১৯ ০৭ & 
অর্থ: “বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা 
জান। এখন তারা বলবে: সবই আল-াহ্র । বলুন, তবুও কি তোমরা চিন্ড 
1 কর না? (মুমিনুন, ২৩ ৪ ৮৪-৮৫) 

OARS ES ৩ সত 524 35 চল ৯ গুটি US ০১৯০ দল ৬৩৪ 
4) 5958০ 
অর্থ: “বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্ডুর কর্তৃত, 
যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না ? 
এখন তারা বলবেঃ আল-াহ্র। (মুমিনুন, ২৩ ৪ ৮৮) 
EP ৬০ 939 ভা এড তি ০১85 গা তে ৪5 ৮৬ 
201 09575 2৭ 24 ৮ ভা 2 El EP ০2০ 92 | 
(i ৪১৪) ০555 ১4 
অর্থ: “তুমি জিজ্ঞেস কর, কে রুযী দান করে তোমাদেরকে আসমান থেকে 
ও যমীন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে 
জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেইবা মৃতকে জীবিতের 
মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন 
তারা বলে উঠবে, আল-াহ্‌! তখন তুমি বলো তারপরেও ভয় করছ না? 
(ইউনুস, ১০ ৪ ৩১) 
মক্কার লোকেরা যে মহান আল-াহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতো তার 
অন্যতম একটি প্রমাণ হলো মহানবী সা. এর পিতার নাম ছিলো 
আব্দুল-াহ। আব্দুল-াহ অর্থ হচ্ছে আল-াহর বান্দা। অর্থাৎ মহানবী সা. 


কিতাবুল ঈমান ৭১ 
বান্দা বলে পরিচয় দিতে আনন্দ পেতো । যদি মক্কার লোকেরা আল-াহকে 
বিশ্বাস নাই করতো তাহলে তারা আব্দুল-হ নাম রাখতো না। একইভাবে 
আব্দুল-াহ নামের পাশাপাশি আব্দুশ শামস, বা আব্দুল ওজ্জা নামও 
অনেকে রাখতো । অর্থাৎ তারা সৃষ্টিকর্তা হিসেবে আল-াহকেও মানতো 
এবং তার সাথে শরীকও করতো । সেটি ভিন্ন বিষয় যা পরে আলোচনা 
করা যাবে। 
মক্কার লোকেরা যে মহান আল-াহকে বিশ্বাস করতো তার আরেকটি প্রমাণ 
হচ্ছে যখন আবরাহা বাদশাহ বাইতুল-াহ ধ্বংস করতে এসেছিলো তখন 
তার কিছু সৈনিক মক্কার চারণভূমিতে এসে তৎকালীন কাবার মুতাওয়াল-ী 
আব্দুল মুত্তালিবের কিছু ভেড়া-দুম্বা নিয়ে গিয়েছিলো । 
আবরাহা বাদশাহ মক্কা থেকে একটু দূরে মিনার শেষ প্রান্ডে মুযদালিফার 
দিকে অবস্থান নিলো । এ স্থানটিকে বলা হয় বাতনে মুহাসসার ৷ যেখানে 
আবরাহাকে ধ্বংস করে দেয়া হয়েছিলো । এইখানে আবরাহা এসে অবস্থান 
নিলো, তার মোবাইল সিংহাসন কায়েম করলো । 
আব্দুল মুত্তালিব যখন শুনলেন যে তার ভেড়া-বকরী গুলো আবরাহার 
লোকেরা নিয়ে গেছে তখন তিনি আবরাহার দরবারে গেলেন । আবরাহা 
ইতিপূর্বে হযরত আব্দুল মুত্তালিবের প্রশংসা শুনেছিলেন। কুরাইশদের 
সর্দার, কাবার মুতাওয়ালনী হিসেবে আব্দুল মুত্তালিবের প্রভাব আবরাহা 
বাদশার অন্ডুরে ছিলো । আব্দুল মুত্তালিব দেখতেও খুবই সুদর্শন ছিলেন। 
তাই আব্দুল মুত্তালিবকে দেখার পর আবরাহা বাদশাহ আরো প্রভাবিত 
হলো। নিজের সিংহাসন থেকে নেমে জমীনে কার্পেট বিছিয়ে বসলো 
আব্দুল মুত্তালিবের সাথে কথা বলার জন্য । আব্দুল মুত্তালিব তখন কোন 
ভূমিকা ছাড়াই কথা বলা শুর- করলেন। তিনি বললেন, “আমি শুনেছি 
আপনার লোকেরা আমার কিছু ভেড়া-বকরী-দুম্বা এগুলো নিয়ে এসেছে। 
তাই আমি এখানে সেগুলো ফেরত নিয়ে যাওয়ার জন্য এসেছি ।” 
আবরাহা বাদশাহ এই কথা শুনে বললো, “আমার মনে আপনার ব্যাপারে 
একটি বড় প্রভাব কাজ করছিলো । আমি আপনার সম্পর্কে অনেক ভালো 
কথা শুনেছি এবং আপনাকে দেখার পর তা আরো গভীর হয়েছে। কিন্তু 
আপনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম । আমি আপনাদের কাবা 


কিতাবুল ঈমান ৭২ 
ধ্বংস করার জন্য এসেছি, যার সাথে আপনাদের সম্মান ও মর্যাদা জড়িত । 
অথচ আপনি সেই কাবা সংক্রান্ডু কোন কথা না বলে আপনি এসেছেন 
আপনার তুচ্ছ কিছু ভেড়া-বকরী নেয়ার জন্য ৷” 
তখন আব্দুল মুত্তালিব যেই উত্তর দিয়েছিলেন তা আমাদের সকলের জন্য 
শিক্ষণীয় বিষয় । তিনি বললেন, “হ্যা, তুমি ঠিকই বলেছো । আমি আমার 
ভেড়-বকরী গুলো নিতে এসেছি কারণ আমি সেগুলোর মালিক । আর তুমি 
যেই কাবা ভাঙ্গতে এসেছো সেই কাবার মালিক আমি না, সেই কাবার 
মালিক হলেন মহান আল-াহ। আসমান-যমীন, আমি-তুমি আমাদের 
সবার মালিক হলেন তিনি । সুতরাং তুমি যখন কাবা ভাঙ্গতে এসেছো তখন 
কাবার মালিকই তা হেফাজতের ব্যবস্থা করবেন ৷” 
এর পরের ইতিহাস তো আমাদের সবারই জানা আছে। যা সূরায়ে ফিলের 
মধ্যে আবরাহার ধ্বংসের সেই ঘটনা বিস্ডুরিতভাবে বর্ণিত হয়েছে । 
আরবের লোকেরা যে মহান আল-াহকে বিশ্বাস করতো তার প্রমাণ শুধু 
এখানেই শেষ নয়। মহানবী সা. এর বয়স যখন পয়ত্রিশ বছর। তখন 
খানায়ে কাবা পুন:নির্মাণের প্রয়োজন হলো । মক্কার তৎকালীন সংসদ ভবন 
দারন নদওয়ায় বসে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানসহ সকল 
লিডাররা খানায়ে কাবা পুন: নির্মাণের জন্য চাদা তোলা শুর” করলেন। 
তবে তারা বলে দিলেন যে, যেহেতু খানায়ে কাবা মহান আল-াহর ঘর, 
তাই এর জন্য কোন হারাম পয়সা গ্রহণ করা হবে না । শুধুমাত্র হালাল অর্থ 
থেকে এটির কাজ করা হবে । কিন্ত যখন চাদা তোলা শেষ হলো তখন 
দেখা গেলো যে, যেই পরিমাণ টাকা হয়েছে তাতে পুরো কাবা নির্মাণ সম্ভব 
নয়। তখন একদল মত দিলো যে যেহেতু শুধু হালাল টাকায় পুরো কাবা 
নির্মাণ করা যাচ্ছে না, তাই হালাল টাকার সাথে কিছু হারাম টাকাও 
মিশিয়ে নেয়া হোক। আরেকদল বললো, না কাবার নির্মাণে আমরা হারাম 
পয়সা লাগাবো না। তাতে যে পর্যন্ড় নির্মাণ করা যায় সে পর্যন্ডুই আমরা 
নির্মাণ করবো । শেষ পর্যন্ড় এটাই সিদ্ধান্ড় হলো যে, কাবা ঘরের নির্মাণে 
কোন হারাম পয়সা লাগানো হবে না। হালাল পয়সা দ্বারা যতটুকু নির্মাণ 
করা যায় তাই করা হবে । এজন্য প্রয়োজনে কিছু অংশ বাদ দিবো । আজ 
পর্যন্ড কাবার সেই অংশ সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। কাবার প্রায় এক 


কিতাবুল ঈমান ৭৩ 

তৃতীয়াংশ কাবার বাহিরে ৷ কারণ মক্কার লোকেরা হালাল পয়সা দিয়ে পুরো 
কাবা নির্মাণ করতে সক্ষম হয়নি । এজন্য কিছু অংশ বাদ দিতে হয়েছে। 
এই হিসেবে দেখি যে, মক্কার লোকেরা শুধু আল-াহকে বিশ্বাস করতো 
করেছিলো । আজকে আমাদের সমাজে মসজিদ নির্মাণ করার সময় দেখা 
যায় সুদ-ঘুষের টাকার সংমিশ্রণ করা হয়। কিন্ত মক্কার সেই মুশরিক 
লোকেরা কিন্তু এটিও করে নি। 
মক্কার লোকেরা তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। কারণ তারা বলতো আমরা 
সুদ ও হারাম অর্থে যেই কাপড় পরি তা পরে আল-াহর ঘর তাওয়াফ 
করবো না। যে জন্য মহানবী সা. মক্কা বিজয়ের পরবর্তী বছর হজ করতে 
আসেন নি। তিনি হজের সময় হযরত আবু বকর রা. কে আমীর করে তার 
সাথে হযরত আলী রা. কে দিয়ে পাঠালেন। তাকে বলে দিলেন মক্কায় 
গিয়ে হজের সময় এই ঘোষণা দেয়ার জন্য যে, 

Se 39 ০৬০৮ এক ৬১ ০9৮ 3 ০1 
অর্থ: “আগামী বছর আর কোনো মুশরিক ও উলঙ্গ ব্যক্তি হজ করতে এবং 
তাওয়াফ করতে পারবে না।” (৭ম খন্ড, ৪৩৬ পৃষ্ঠা) 
মক্কার মুশরিকরা হজের সময় লাব্বাইকও বলতো । মিশকাত শরীফ 
কিতাবুল হজের হাদীসেও এটি উলে-খ আছে। এটি নিয়ে সামনে 
আলোচনা করা হবে। 
এরকমভাবে মহানবী সা. এর বিরদ্ধে বদরের ময়দানে যখন আবু জাহেল 
তার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য এলো । তখন সে বদরের যুদ্ধের আগের 
রাতে একদিকে মহানবী সা. তার তাবুতে বসে আসমানের দিকে হাত 
উঠিয়ে দোয়া করছেন, “হে আল-াহ যদি তুমি আগামী কাল যুদ্ধে 
হকের নাম নেয়ার মতো আর কেউ জীবিত থাকবে না। এই ক্ষুদ্র বাহিনী 
যদি শহীদ হয় তাহলে এই জমীনে কে আর তাওহীদের কথা বলবে, কে 
আর ঈমানের কথা বলবে । এভাবে মহানবী সা. তার তাবুতে বসে আবু 
জাহেল আবু লাহাব ও উতবাদের নাম ধরে ধরে বদ দোয়া করেছেন। 


কিতাবুল ঈমান ৭৪ 

এপ) onl meg টি 2 der হা এল ৮৪০ ০৪ ০ ঠা ৬৬৩ পের 

AS 01 জো ঠা এ op আও এ জা on dog এ) 02 hh 
অর্থ: “হে আল-াহ্‌! কুরাইশের সর্দাদের শায়েস্ড করার বিষয়টি তোমার 
উপর । হে আল-াহ! তুমি আবু জাহেল ইবনে হিশামকে ধ্বংস করো, 
ওতবা ইবনে রবীআকে ধ্বংস করো, শায়বা ইবনে রবীআকে ধ্বংস করো, 
উকবা ইবনে আবী মুয়ীত, উমাইয়া ইবনে খলফ ও উবাই ইবনে 
খলফকেও ধ্বংস করো ।” (সহীহ বুখারী, হাদীস নং ৩০১৪) 
হযরত আবূ বকর রা. গিয়ে রাসূল সা. কে থামালেন, শান্ডুমা দিলেন। 
বললেন, ইয়া রাসূলুল-1হ! অনেক হয়েছে। আর দোয়া করা লাগবে না। 
আল-াহ অবশ্যই আপনার কথা শুনবেন। 
একদিকে আল-াহর রাসূল দোয়া করছেন, অপরদিকে আবু জাহেলও 
আল-াহর দরবারে দোয়া করছে। আবু জাহেলের দোয়াও হাদীসের সব 
কিতাবে পাবেন । সে বলছিলো, 

1০৩ ০১ ৮৫ 
অর্থ: “হে আল-াহ্‌! হে কাবার প্রভু! আমরা তোমার কাবা ঘরকে সম্মান 
করি। হাজীদেরকে পানি পান করাই । আগামীকাল যুদ্ধ হবে আমাদের 
সাথে ধর্মত্যাগীদের । আমাদের এবং তাদের মধ্যে যারা তোমার কাছে প্রিয় 
তুমি তাদেরকে সাহায্য করো ৷” 
পরদিন যুদ্ধে মহান আল-াহ মুসলিমদের বিজয় দিলেন। আবু জাহেল 
নিহত হলো । তার সাথে আরো ৭০ জন কাফের নিহত হলো । মহানবী সা. 
বললেন, আল-াহ আবু জাহেলের দোয়াকে কবুল করেছেন। মেনে 
নিয়েছেন। সে দোয়া করেছিলো আল-াহর প্রিয় দলকে সাহায্য করার 
জন্য। আল-াহ তার প্রিয় দল তার প্রিয় নবীকেই সাহায্য করেছেন। 
তাদেরকে পরাজিত করেছেন । 
এমনিভাবে ফিরআউন যে নিজেকে রব দাবি করেছিলো সেও কিন্তু 
আল-াহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতো। কুরআনেও বিষয়টি উলে-খ 
হয়েছে। যেমন ইরশাদ হচ্ছে, ফেরাউন নিজেকে আল-াহ বলে দাবী 
করেছেঃ 
Ex SY ৮৪ SS ৬৮৬ 5 9 G 95৪১ 4৬ 


কিতাবুল ঈমান ৭৫ 
অর্থ: “ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে, আমি ব্যতীত 
তোমাদের কোন উপাস্য আছে । (কাসাস ৪ ৩৮) 
isl 2 DEY srk ৩] Sis ১০৪ 

অর্থ: “ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে 

গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব । (শুআরা 

৪ ২৯) আবার অন্য আয়াতে সে নিজেকে রব বলে দাবী করছে, ইরশাদ 

হচ্ছে ঃ 

SESS ও 0 54503 9০ 

অর্থ: “সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল । এবং 

বলল: আমিই তোমাদের সেরা পালনকর্তা । (নাযিআত, ৭৯ ৪ ২৩-২৪) 

এই ফিরআউনও আল-াহকে বিশ্বাস করতো । যেমন সূরায়ে আ'রাফে 

5555 ০০১৪ ৬৪150848986 ও IH ০3৪১ 8৪ ৬ ১ ৩৬ 
SY; 

অর্থ: “ফেরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, তুমি কি মুসা ও তার 

সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা দেশময় হৈ-চে করবে এবং 

তোমাকে ও তোমার দেব-দেবীকে বাতিল করে দেবার জন্য । (আরাফ, ৭ 

৪ ১২৭) 

এই আয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ফেরাউন ও বিশ্বাস করতো যে, 

আল-াহ আছে। তবে সে নিজেকেও রব দাবী করেছিলো এই হিসেবে যে 

সে সমগ্র মিশরের স্বার্বভৌমতৃ, আইন-কানুন, বিধান দিতো । অর্থাৎ সে 

নিজেকে আইনদাতা ও স্বার্বভৌমত্বের মালিক হিসেবে রব ও আল-াহ দাবি 

করেছিলো । এজন্য সে কাফির ছিলো। 

একইভাবে ইবলীসও আল-াহকে স্বীকার করতো, বিশ্বাস করতো। 

ইবলীস আল-াহর কাছেই দোয়া করেছিলো । সূরায় হিজরের মধ্যে সেই 

ঘটনা উলে-খ করে মহান আল-াহ বলছেন, 


9080 62 এ] ০৬ Sas 8 এ| ৪১৮9৪ 


কিতাবুল ঈমান ৭৬ 
অর্থ: “হে আমার রব! তুমি আমাকে কিয়ামত পর্যন্ড় সুযোগ দাও। 
হলো।” (আরাফ, আয়াত ১৪-১৫) 
Rl 52 এ% ০৩ Ss ৩] ৩৪৪৩ ৩০৩ 
অর্থ: “হে আমার রব! তুমি আমাকে কিয়ামত পর্যন্ড সুযোগ দাও। 
হলো।” (হিজর, আয়াত ৩৬-৩৭) একইভাবে অন্য এক স্থানে ইরশাদ 
হচ্ছে, 


০9১ ৮2 5 


Gd ও) dr ১০ 
অর্থ: “তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে। অত:পর 
যখন সে কাফের হয়, তখন শয়তান বলে: তোমার সাথে আমার কোন 
সম্পর্ক নেই। আমি বিশ্বপালনকর্ত আল-াহ্‌ তা‘আলাকে ভয় করি। 
(হাশর, ৫৯ ৪ ১৬) 
এভাবে বদরের যুদ্ধেও শয়তানের ঘটনা আছে। মহানবী সা. বদরের দিকে 
গিয়েছিলেন আবু সুফিয়ানের সিরিয়া থেকে আসা কাফেলাকে ধরার জন্য । 
রক্ষা করার জন্য। কিন্ত আবু সুফিয়ান মক্কায় সাহায্য চেয়ে সে আবার 
নিজের নিরাপত্তার জন্য নিজেই পথ পরিবর্তন করে সাগরের পাড় দিয়ে 
বিকল্প পথে মক্কায় পৌছে গেলো। মক্কায় পৌছে আবু সুফিয়ান আবু 
জাহেলের কাছে চিঠি লিখলো, আমরা নিরাপদে চলে এসেছি তোমরাও 
মক্কায় চলে এসো । তখন আবু জাহেল সবাইকে নিয়ে পরামর্শে বসলো যে, 
যুদ্ধ করবে না এমনিই মক্কা ফিরে যাবে । বেশির ভাগ লোক পরামর্শ দিলো 
ফিরে যাবার জন্য কেননা, তারা যে জন্য এসেছিলো সেই আবু সুফিয়ান 
নিরাপদে মক্কায় চলে গেছে । তখন শয়তান নজদ এলাকার এক সর্দারের 
রূপ ধরে সেখানে এলো । শয়তান এসে তাদেরকে উৎসাহ দিলো যুদ্ধের 
জন্য । কুরআন সেই ঘটনা সম্পর্কে বলছে, 


কিতাবুল ঈমান ৭৭ 

0৬ ৩5 A ৩ টি ST ৩০৬ 3 IG us Sli dS 55 9 
এ 51 ১০ Ef ৬] ০৬$ পু এত GALS IED ০৪5 UD SS 

ois 0555 4005 এ Sel 95 ও 
অর্থ: “আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের 
কার্ধকলাপকে এবং বলল যে, আজকের দিনে কোন মানুষই তোমাদের 
উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক, 
অতঃপর যখন সামনাসামনি হল উভয় বাহিনী তখন সে অতি দ্র-ত পায়ে 
পেছনে দিকে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে না -আমি 
দেখছি, যা তোমরা দেখছ না; আমি ভয় করি আল-াহকে । আর আল-াহর 
আযাব অত্যন্ড় কঠিন । (আনফাল, ৮ ৪৪৮) 
এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। তা হলো গযব থেকে 
ইচ্ছে করলেও আল-াহকে অস্বীকার করতে পারে না। কারণ শয়তান 
আল-াহর ফিরিশতাদেরকে দেখছিলো। শয়তান আল-াহর জান্নাত ও 
জাহান্নাম দেখেছে। 
উপরোলে-খিত আলোচনার সমাধান তাহলে কি দাড়ালো, ফিরআউনও 
আল-াহকে স্বীকার করতো, বিশ্বাস করতো। মক্কার কাফেররাও 
আল-াহকে স্বীকার করতো, বিশ্বাস করতো। শয়তানও আল-াহকে 
স্বীকার করতো, বিশ্বাস করতো । এমনকি ইহুদী-খৃষ্টানরাও আল-াহকে 
স্বীকার করতো, বিশ্বাস করতো এখনো করে বরং ইহুদী-খৃষ্টানরা আরো 
নিজেদেরকে আল-াহর প্রিয় এবং নাতি-পুতি বলে দাবী করতো । এ 
পর্যন্ড় লেখা বিষয়ের মূল বক্তব্য এটিই যে আল-াহর অস্ডিন্ত ও এবং 
তাকে বিশ্বাস করা । কিন্তু শুধু এতোটুকু বিশ্বাস করলেই কি কেউ মুসলমান 
হতে পারবে? যদি তাই হতো তাহলে ইহুদী-খৃষ্টান-ফিরআউন এবং মক্কার 
মুশরিকরাও তো মুসলমান হয়ে যেতো । পৃথিবীর সবাই মুসলিম হতো । 
কিন্ত আমরা জানি যে, শয়তান কাফির, আবু জাহেল কাফের, ইহুদী- 
খৃষ্টানরা কাফের । কিভাবে? তাদের আর মুসলিমদের মধ্যে ব্যবধান টি কি? 
সেই ব্যবধানটির নাম হলো ইসলাম তথা ঈমান আর কুফুর । 


কিতাবুল ঈমান ৭৮ 
জুমার বয়ান। তারিখ : ২৪-০৭-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


ইসলাম ও মুসলিম 

‘ইসলাম’ একটি আরবী শব্দ। এর আভিধানিক অর্থ অনুগত হওয়া, কারো 
কাছে নিজেকে সঁপে দেয়া, আত্মসমর্পণ করা । 

নাম । যা আমাদের রাসূল সাল-ল-াহু আলাইহি ওয়া সাল-মের মাধ্যমে 
পরিপূর্ণতা লাভ করেছে। 

অনেকে বলেন ইসলাম অর্থ ‘শাল্ড়ি কিন্তু এ কথাটি সঠিক নয়। ৮ 
(সাল্ম) ও £১০ (সালাম) অর্থ শান্ডি। অনেক মুসলমান অজ্ঞতার 
ভিত্তিতে ইসলাম মানে শান্ড়ি বলে। ইংরেজরা যখন কলকাতা আলিয়া 
মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তখন তৎকালীন ইংরেজ গভর্ণর ড. ম্যাকলিকে 
মাদ্রাসার সিলেবাস তৈরী করার দায়িত্ব দেয়। এই সুযোগে তারা ইসলামের 
অনেক মৌলিক পরিভাষা; যেমন ইসলাম, ইলাহ, রব, তাওহীদ, শিরক, 
তাগুত, জিহাদ ইত্যাদি পরিবর্তন করে। তন্মধ্যে ইসলামের জিহাদ তথা 
বাতিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ ও সংঘাতকে এড়ানো জন্য 
উদ্দেশ্যমূলকভাবে ইসলামের অর্থ শান্ড়ি করে থাকে । অথচ বিখ্যাত 
আভিধানিক “হান্সভে (যিনি একজন খ্রিষ্টান) তার বিখ্যাত আরবী- 


কিতাবুল ঈমান ৭৯ 

ইংরেজী অভিধানে £১ (ইসলামের) অর্থ করেছেঃ Submission, 
resignation to the will of God. 

ইসলামের প্রকৃত অর্থ হচ্ছে - আল-াহর ইচ্ছার কাছে বশ্যতা স্বীকার করা 
ও পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা (A Dictionary of Modern 
VWiitten Arabic)| তবে এ কথা ঠিক যে ইসলাম মানলে অবশ্যই 
শান্ড়ি আসবে । দুনিয়াতে সুখ ও শান্ড়ি লাভ করা যাবে। আর 
আখেরাতেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের চিরস্থায়ী শান্ড়ি ভোগ 
করা যাবে। 


মুসলিম কাকে বলে? 
“মুসলিম' হলো যিনি আল-াহর আদেশ মেনে চলেন এবং তাঁর আদেশ 
লংঘন করে না। আল-াহ তা'আলা ইরশাদ করেন ঃ 
০০৯০ কল A inl Ss 
অর্থ: “তোমাদের জাতীর পিতার নাম হলো ইব্রাহীম । তিনিই তোমাদের 
নাম রেখেছেন মুসলিম ৷” (হজ্জ, ২২ ৪ ৭৮) 
fad 3 EAL ০৪ AL % IG Sy 

অর্থ: “স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেন: অনুগত হও । সে 
বলল: আমি বিশ্বপালকের অনুগত হলাম । (বাকারা, ২ £ ১৩১) 
5219 ১১ ৮ ০৯১95 এ ভ ৬ শন Hs ৩০ all ০১ এ 
অর্থ: “তারা কি আল-াহ্‌র দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? 
আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচছায় হোক বা অনিচছায় হোক, 
তাঁরই অনুগত হবে এবং তার দিকেই ফিরে যাবে । (আল ইমরান : ৮৩) 

ও ALY এলি 15 ৬০ 53 এ এ! লিও প5 ৩০ 
অর্থ: “যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল-াহ্‌ অভিমুখী 
করে, সে এক মজবুত হাতল ধারণ করে । (লোকমান, ৩১ ৪ ২২) 


Fs IF IT এ ভগ ৬ 


কিতাবুল ঈমান ৮০ 
অর্থ: “আপনি বলে দিন: আমি আদিষ্ট হয়েছি যে, সর্বাঞ্ধে আমিই আজ্ঞাবহ 
হব । (আনআম, ৬ ৪ ১৪) 
০৮৮৯৮1১4519 Hb ২5 41 SUG 
অর্থ: “অতএব তোমাদের আল-াহ্‌ তো একমাত্র আল-াহ্‌ সুতরাং তারই 
আজ্ঞাধীন থাক এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও । (হজ্জ, ২২ ৪ ৩৪) 
ভাবত Gb ০ oe 4 ৮4৭9 ৪ ৩115 
অর্থ: “তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ 
হও তোমাদের কাছে আযাব আসার পুবে। (যুমার, ৩৯ ৪ ৫৪) 


আল-াহ তাআলার আদেশ দুই প্রকার: 
পূর্বে উলে-খ করা হয়েছে যে, মুসলিম বলা হয় “যে আল-াহর আদেশ 
মেনে চলে’ আল-াহর আদেশ দুই প্রকার $ 
(ক) তাকভিনী (সৃষ্টিগত) (খ) তাশরিয়ী (শরীয়ত গত) আদেশ। 
১.  তাকভিনী (সৃষ্টিগত) £ বাধ্যতামূলকভাবে আদেশ নিষেধ পালন 
করাই হলো তাকভিনী (সৃষ্টিগত) ইসলাম । যেমন সূর্যের প্রতি আল-াহর 
আদেশ হচ্ছে উদয় হওয়া, অস্ড় যাওয়া, আলো ও উষ্ণতা দেয়া ইত্যাদি। 
সূর্যের শক্তি নেই এই আদেশ অস্থিকার করার । সেরূপে বায়ুর প্রতি আদেশ 
প্রাণী জগতকে জীবিত রাখা । পানির প্রতি আদেশ তৃষ্ঠার্তকে পানি দিবে । 
এরূপ মানুষের প্রতি সৃষ্টিগত আদেশ হলো জিহ্বা কথা বলবে, কান কথা 
শুনবে, চোখ দেখবে । মানুষের ক্ষমতা নেই জিহ্বা দ্বারা দেখার বা কান 
দিয়ে কথা বলার অর্থাৎ এই আদেশ লংঘন করার । আর এটাই হলো 
তাকভিনী (সৃষ্টিগত) ইসলাম । যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, 
£219 ৬১৪ ৬০৮ ০০১36 SAUL ৬১ ৬ শন এ 9৯ al ০১ ০৯ 
অর্থ: “(সত্য অস্বীকারকারীর দল কি) আল-াহর দ্বীনের পরিবর্তে অন্য 
কোন দ্বীনের অনুসন্ধান করে? অথচ আকাশমলী এবং পৃথিবীতে যা কিছু 
আছে তারা সকলেই আল-াহর দ্বীনের অনুগত ৷” (সূরা আলে ইমরান £ 


৮৩) 


কিতাবুল ঈমান ৮১ 
অতএব জীন ও মানুষ ব্যতীত সব সৃষ্টি আল-াহর মুসলিম (আনুগত্য) 
তাদের সকলের দ্বীন হলো ইসলাম । 
১০০৭ ES ২] গড ৬ 313 ৬ ৬০ ৮০৭) ৬৭ ৪০ এ ভি 
অর্থ: “সাত আসমান পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সবই 
আল-াহ তাআলার তাসবীহ পাঠ করে। এ সৃষ্টিজগতে এমন কোন বস্তু 
নেই যা তাঁর প্রশংসার সাথে পবিত্রতা ও মহত্ব বর্ণনা করে না। কিন্তু 
তোমরা তাদের তসবীহ (পবিত্রতা ও মহত্ব বর্ণনা) বুঝতে পারোনা ৷” (সূরা 
বনী ইসরাঈল £ 8৪) 
8559 ৬০ ৮৮১৭1 ০9০ ভ ৬০ ১৪৫ 40? 
অর্থ: “আল-াহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে 
ইচছায় অথবা অনিচছায়। (রাস্দ, ১৩ ৪ ১৫) 
এড ১৫3৮ ও) ০৮985 প্র ০৫ ৩৬১ 23 UL এ] এহন নি 
sb এ 

অর্থ: “অত:পর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুমকুঞ্জ, 
অত:পর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচছায় 
অথবা অনিচছায়। তারা বলল, আমরা স্বেচছায় আসলাম ।(ফুসসিলাত:১১) 
Fl GA ৮41 

rl ও 585 ৩919 4১09 ৩৩৭9 (৯0 
অর্থ: “তোমরা কি লক্ষ্য করনি যে, বস্তুত ৪ আল-াহই এক সত্তা যাকে 
সেজদা করে সকলেই, যারা আছে আকাশম-লী ও পৃথিবীতে এবং সেজদা 
করে সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, চতুষ্পদ জন্ত ও 
বহুসংখ্যক মানুষ । (হজ্জ, ২২ ৪ ১৮) 
[সেজদা করার প্রকৃত মর্ম, তাদের প্রতি আল-াহর আরোপিত আইন, 
কানুন, বিধি, ব্যবস্থা পুঙ্খানৃপুঙ্থরূপে মেনে চলা |] 


কিতাবুল ঈমান ৮২ 

০) 595 AN kal Al 924 ৩০১ US HE SAS Gl 
lt 35 lt BG জে GAY md 0৪4৩ ১৩ ভে 

SS ০৬ SS ১৬০ 9০ 
অর্থ: “সূর্য তার নিজ কক্ষপথে ঘুর্ণয় করে। এটা তার জন্য মহান 
পরাক্রমশালী সর্বজ্ঞ আল-াহর পক্ষ থেকে সুনির্ধারিত। আর চন্দ্রের জন্য 
আমি কিছু পথ নির্দিষ্ট করে দিয়েছি সুতরায় সে সেই পথে ঘুরে ঘুরে 
(মাসের শেষ সময়ে) একেবারে ক্ষীনকায় হয়ে যায়। সুর্যের ক্ষমতা নেই 
চন্দ্রকে ধরার আর রাতও দিবসের আগে চলে যেতে পারবে না। মূলত: 


প্রত্যেকটি সৃষ্টিই তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে ।” (সূরা ইয়াসীন, 
আয়াত ৩৮-৪০) 


২.  তাশরিয়ী (শরীয়তগত) £ যে সব আদেশ নিষেধ যা পালনের 
জন্মগত বা সৃষ্টিগত কোন বাধ্যবাধকাত নেই তাই হচ্ছে তাশরিয়ী 
আহাকম। যা স্বাধীন ইচ্ছার উপর নির্ভরশীল । যেমন মানুষ এক আল-াহর 
ইবাদত করবে না অন্য কারো ইবাদাত করবে তা মানুষের স্বাধীন ইচ্ছার 
উপর নির্ভর করে। আল-াহ তা'আলা শুধুমাত্র মানুষ ও জীনকে এই 
ধরনের স্বাধীনতা দান করেছেন। তবে এই স্বাধীনতার অপব্যবহারের 
অনুমতি দেন নি। যেমন ইরশাদ হয়েছে, 
১ edt পি 95 ৮10৮ 1550 All Cb BLE NG ০১৭ ৩৩৩ 
Ek ১১৩ 0০ ১৪ 8559 এ ০০৫ ০০ ৪৯১৭ 
অর্থঃ কোন মু'মিন পুর কিংবা মু'মিন নারীর জন্য এ অবকাশ নেই যে, 
আল-াহ্‌ ও তার রাসূল যখন কোন কাজের নির্দেশ দেন, তখন সে কাজে 
তাদের কোন নিজস্ব সিদ্ধান্ডের অধিকার থাকবে । কেউ আল-াহ্‌ ও তার 
রাসূলকে অমান্য করলে সে তো প্রকাশ্য পৎত্রষ্টতায় পতিত হয়। (সূরা 
আহ্যাব- ৩৩ ৪ ৩৬) অন্যত্র ইরশাদ হয়েছে, 
৩১ 19৩ উ তি তল এডি এ IASG ওত ০০৪৪ ২:৩৪ ১৪ 


কিতাবুল ঈমান ৮৩ 
অর্থঃ “তবে না; আপনার রবের কসম ! তারা মুমিন হবে না যে পর্যন্ড় না 
তারা আপনার উপর বিচারের ভার অর্পণ করে সেসব বিবাদ-বিসস্বাদের যা 
তাদের মধ্যে সংঘটিত হয়, তারপর তারা নিজেদের মনে কোনরূপ দ্বিধা- 
সংকোচ বোধ না করে আপনার সিদ্ধান্ডের ব্যাপারে এবং সার্বন্ড্করণে 
তা মেনে নয়ে।” (সূরা নিসা- ৪ ৪ ৬৫) 
এরপরও যদি কেউ অপব্যবহার করে তাহলে তাদের জন্য শাস্ডি রয়েছে। 
সুতরাং আনুগত্য করার নাম হলো ইসলাম। ইসলাম ও মুসলিম হবার 
বিষয়টি শুধুমাত্র মানুষ পর্যন্ডুই সীমাবদ্ধ নয়। ইসলাম কোন এক বিশেষ 
সৃষ্টির নয়, গোটা সৃষ্টি জগতের দ্বীন হলো ইসলাম । সূর্য, চন্দ্র, সবই 
আল-াহর আহকাম পুরোপুরি মেনে চলে । অতএব সূর্য সেও মুসলিম, চন্দ্র 
সেও মুসলিম ৷ তারকারাজি, বায়ু, পানি সবাই মুসলিম । 
আবার অনেক সময় একই সাথে উপরোক্ত দু* ধরনের আহকামের 
উপস্থিতি দেখা দেয়। যেমনঃ (মানুষের ক্ষেত্রে) মানুষ চোখ দ্বারা দেখবে 
কিন্ত কোন নিষিদ্ধ বিষয় বা কাজ দেখবে না, আবার কান দ্বারা শুনবে কিন্তু 
নিষিদ্ধ কথা শুনবে না। এখানে দেখা যাচ্ছে প্রথম অংশটি তাকভিনী যা 
বাধ্যতামূলক এবং পরের অংশটি তাশরিয়ী (শরীয়তগত) যা মানুষের 
ইচ্ছার উপর নির্ভরশীল | 
এখন আসল কথা হলো যারা আহকামে এলাহী মানে না তাদের জন্য 
“মুসলিম” শব্দটি ব্যবহার করা চলবে না। অথচ তারা তাকভিনী (সৃষ্টিগত) 
আহকাম মেনে চলছে। 


মুসলিম’ তবে শরীয়ত ছিলো ভিন্ন 


সকল নবীর মূল দাওয়াত এবং আকীদাগত বিষয় এক হলেও তাদের 
শরীয়ত ও শাখাগত বিষয়ে কিছুটা ভিন্নতা ছিলো। তাই এখানে প্রথমে 
সকল নবীর এক তাওহীদ ও ইসলামের ব্যাপারে কিছু দলীল পেশ করে 
তারপর তাদের শরীয়ত ভিন্ন হওয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। 

৩ 5৫ ৮6 ০০ ভে UN LH ৬০০ 3 ৮৪৬ লিগিঠ! ৩৬ ও 


৩ 
৩. 
রথ bd) 
Ur 
4 


কিতাবুল ঈমান ৮৪ 
অর্থ: “ইব্রাহীম না ছিলেন ইয়াহুদ আর না ছিলেন নাসারা (খৃষ্ঠান)। বরং 
সকল দিক থেকে মুখ ফিরিয়ে আল-াহর একনিষ্ঠ মুসলিম ছিলেন তিনি । 
(আল ইমরান, ৩ ৪ ৬৭) 
SHG A 3 পর ৩১ ১৬ GUS LS ৬০৪ এ Se Bb Ug 
SUE 3 65 0 ০৬০০ Doh EU 1485 1958 calls 
অর্থ: “অতপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত পৌঁছে 
তাহলে যে আমার হেদায়াত মেনে চলবে তার জন্য চিন্ড্রর কোন কারণ 
থাকবে না এবং সে আশংকিত ও ব্যথিত হবে না। যে হেদায়েত অস্বীকার 
করবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিবে সে হবে দোযখের 
অধিবাসী । (সূরা বাকারা, ২৪ ৩৮, ৩৯) 
2 ৬৪ ১০ আভা ৩৬5 উবও এ 0) 

অর্থ: “এমন কোন জাতি ছিল না যাদের কাছে কোন সাবধানকারী (নবী) 
আসেনি ৷” (সূরা ফাতের, ৩৫ £ ২৪) 
উপরের এ দুটি আয়াত একথারই সুস্পষ্ট ঘোষণা করে যে, এ দুনিয়ার 
মানুষের বসবাস এবং শরীয়তের আহকাম একত্রেই শুর হয়েছে। সেই 
আদিকাল থেকে মানবজগত কখনো “দ্বীন” ও ‘শরীয়ত’ শূন্য হয়ে পড়েনি । 
এমন জাতি নেই যে, আল-াহ তা“আলার হেদায়েত থেকে বঞ্চিত ও 
অনবহিত রয়েছে। এটা এ জন্য যে, মানুষ স্বাধীন এখতিয়ার সম্পন্ন সৃষ্টি । 
হযরত ইব্রাহীম (আঃ) এবং তার বংশধর হযরত ইসমাঈল (আঃ), হযরত 
ইয়াকুব (আঃ), হযরত ইউসুফ (আঃ) প্রমুখ সম্পর্কে বলা হয়েছেঃ 
44 ৮৯] Be ৪০% তা ৩0 EAL IE পিএ BS এ IES 

89454 ডি ১1 085৮ ১৬ 950 ST deol খু ৩] 2 4 5843 
অর্থ: “স্মরণ কর, সে সময়ের কথা যখন ইব্বাহীমকে তাঁর প্রভু বলেছিলেন 
“মুসলিম হও অর্থাৎ আমার অনুগত হয়ে যাও।” তখন তার জবাবে তিনি 
বলেছিলেন “আমি জগতসমূহের প্রভুর মুসলিম অর্থাৎ অনুগত হয়ে 
গেলাম । অতঃপর এ বিষয়ে অসিয়ত করলেন ইব্রাহীম তার পুত্রদেরকে 
এই বলে, হে আমার সন্ড্রনগণ! আল-াঁহ তোমাদের জন্য এই বিশেষ 


কিতাবুল ঈমান ৮৫ 
দ্বীনটি পছন্দ করেছেন। অতএব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ড তোমরা 
মুসলিম হয়ে থেকো ।” (বাকারা : ১৩১-১৩৩) 
কোরআন পাকে এ ধরনের বিশ্লেষণ হয়রত লূত (আঃ), হযরত মুসা 
(আঃ), হযরত সুলায়মান (আঃ), হযরত ঈসা (আঃ) প্রমুখ নবীগণের 
সম্পর্কেও দেয়া হয়েছে। অতপর সুস্পষ্টরূপে বলা হয়েছে যে, তাঁরা এবং 
তাদের অনুসারীগণ সকলেই ছিলেন ‘মুসলিম’ এবং সকলেরই দ্বীন ছিল 
ইসলাম । তবে শরীয়তের ক্ষেত্রে একেক নবীর শরীয়ত অন্য নবীর শরীয়ত 
থেকে কিছুটা ভিন্ন ছিলো । যেমন ইরশাদ হয়েছে, 
এ 0 (থা ৩ এল ৬৩ 89৪ ভি ১ Dr IH এ ৮5৮৮৬ 
EU ৩ ৩১ ১3 ৬5 bir; 2৮৫৬ dl 50 9 ৬5 ys Ses 
অর্থঃ “সুতরাং আপনি তাদের মধ্যে ফয়সালা করন আল-াহ যা নাযিল 
করেছে তদনুসারে এবং আপনার কাছে যে সত্য এসেছে তা ছেড়ে তাদের 
খেয়াল-খুশীর অনুসরণ করবেন না। আমি তোমাদের প্রত্যেকের জন্য 
নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরীয়ত ও নির্দিষ্ট পন্থা । আর যদি আল-াহ্‌ 
চাইতেন, তবে অবশ্যই তিনি তোমাদের সাইকে এক জাতি করে দিতেন। 
কিন্ত তিনি তোমাদের পরীক্ষা করতে চান যা তিনি তোমাদের দিয়েছেন 
তার মাধ্যমে । অতএব নেক কাজের প্রতি ধাবিত হও । তোমাদের সবাইকে 
আল-াহর দিকে প্রত্যাবর্তন করতে হবে । তারপর তিনি তোমাদের অবহিত 
করবেন সে বিষয়ে যাতে তোমরা মতভেদ করতে ৷ (সূরা মায়িদাহ ৫ ৪ 
৪৮) অন্যত্র ইরশাদ হয়েছে, 
৩$ এ এ! ESN ১৭ ৯ ৩৫ ১৬ ৫০৫০৪ এ এজ এ ৪ 


অর্থঃ “প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারিত করে দিয়েছি ইবাদতের 
নিয়ম পদ্ধতি, যা তারা পালন কের। সুতরাং তারা যেন আপনার সাথে এ 
ব্যাপারে বিতর্ক না করে। আপনি আপনার রবের দিকে আহবান করতে 
থাকুন। নিঃসন্দেহে আপনি তো আছেন সরল-সঠিক পথে । (সূরা হজ্জ: 
৬৭) আরো ইরশাদ হয়েছে, 


কিতাবুল ঈমান ৮৬ 
3554 3 ৬40 AA ভি ২ Al উস Go ৮৪ ৩৬ Silas তি 
অর্থঃ “এরপর আমি আপনার জন্য একটি শরীয়ত প্রণালী নির্ধারণ করে 
দিয়েছি। সুতরাং আপনি আপনার প্রতি দেয়া শরীয়তেরই অনুসরণ করতে 
থাকুন এবং এর বাইরে অজ্ঞদের প্রবৃত্তির অনুসরণ করবেন না।” (সূরা 
জাসিয়াত, আয়াত : ১৮) 
ইসলাম আল-াহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন 
ইসলাম আল-াহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন। ইসলাম ছাড়া আর 
কোন দ্বীন আল-াহর কাছে গ্রহণযোগ্য নয়। এর প্রমাণ হলো আল-াহ 
পাক তাঁর কিতাব কুরআন মজীদে এরশাদ করেছেনঃ 
Li ali 25 9:30 81 
অর্থঃ “নিশ্চয় আল-াহর কাছে একমাত্র মনোনীম দ্বীন হলো ইসলাম ।' 
(আল ইমরান, ৩ ৪ ১৯) 
5 J ৬৩ এ১ টা ০ ভু ৩৪ 
অর্থঃ “কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন চায় তা কখনো গ্রহণযোগ্য 
হবে না৷’ (আল ইমরান, ৩ ৪ ৮৫) 
ইসলাম পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা 

ইসলাম পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা । আল-াহ পাক কুরআন মাজীদে 
এরশাদ করেন ঃ 
৫১ DL ST ৬৮০০৪ ৬০৪ (6 EA ৪৩১ SS ELST 555 
অর্থঃ “আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। আমার 
নেয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দিলাম আর তোমাদের জন্য 
ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম ৷’ (মায়েদা, ৫ ৪ ৩) 
সুতরাং যে দ্বীনকে আল-াহ তা“আলা স্বীয় রাসূলের মাধ্যমে যে দ্বীনকে 
পরিপূর্ণ করে দিয়েছেন তার ভিতরে নতুন কিছু সংযোজন করার অধিকার 
কারও নেই । যদি করা হয় তা হবে বিদআ’*ত । আর বিদআ'তের ব্যাপারে 
রাসূল সাল-1।ল-'হু আলাইহি ওয়া সাল-ম বলেছেন, ১৮০ 2৯ 45 

'ত সবই গোমরাহী । এ কারণেই হযরত ইমাম মালেক (রহঃ) 
বলেছেনঃ 


কিতাবুল ঈমান ৮৭ 

০৬১১ এ এআ তে ares 91 ৮) ১৩ Lr আট oxi El ৩৭ 
১০৪ 5 ৮০৮০১ EY CALS 21 59৮ Gs এ OY Ip এ) 

(6০০১1) ৩১ 6501 লও ১ 
অর্থঃ “যে ব্যক্তি কোন বিদআত আবিষ্কার করে আবার সেটাকে 
বিদআ'তে হাসানাহ বা ভালো বিদআত মনে করে সে যেনো দাবী করলো 
যে, হযরত মুহাম্মদ সাল-ল-হু আলাইহি ওয়া সাল-ম রিসালাতের 
ভিতরে খিয়ানত করেছেন, কেননা আল-াহ তা'আলা বলেছেনঃ ১ 
৫৬১ 2৪ এগ “আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে 


দিলাম। সুতরাং যে সব কাজ তখন দ্বীনের অন্ডর্ভুক্ত ছিল না তা 
বর্তমানেও দ্বীন নয়। 


পৃর্ণঙ্গি দ্বীনকে পূর্ণঙ্গরূপেই গ্রহণ করতে হবে 
পৃণাঙ্গি দ্বীনকে পূণঙ্গিরূপেই গ্রহণ করতে হবে । সুতরাং কিছু মানবো কিছু 
মানবো না, এমন ব্যক্তি মুসলিম হতে পারে না। 


21 sel ০০92০ 192 3? BS i ৬১ 14831 1 xl এ 


উট 8৩ ৮৫ 
অর্থ: “হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্ডর্থক্ত হয়ে 
যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে 
তোমাদের প্রকাশ্য শত্রু। (সুরা বাকারা, ২ ৪ ২০৮) 

(৮5 ৯ ৩০০ SS এল dl 0! ৬ ০৮৮ চর্ম FA ৬ ০৫ 

. রি 215 2 39 । 
অর্থ: “এরই ওছিয়ত করেছে ইব্রাহীম তার সন্ড্রনদের এবং ইয়াকুবও যে, 
হে আমার সনম্ডুনগণ, নিশ্চয় আল-াহ্‌ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত 


করেছেন। কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনও মৃত্যুবরণ করো না। 
(বাকারা, ২ ৪ ১৩২) 


কিতাবুল ঈমান ৮৮ 
3৯48১ ০ ৮ চি ও 2 ৩০০৯৩ SSS ০ Opal 
Be i 5 olla এ di 69১9 GU 6929 501 dl 2 ৬০৮ 


অর্থ: “তবে কি তোমরা কুরআনের কিছু মানবে আর কিছু মানবে না? যারা 
এরূপ করে পার্থিব জীবনে দৃগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। 
কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্ডির দিকে পৌছে দেয়া হবে। 
আল-াহ্‌ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বে-খবর নন । (বাকারা, ২ ৪ ৮৫) 
35155554559 all 55157 Of Sods 42 4৩ 952 ৩ ও 
১ এএ ০ ৬১১ গে 194 ১ ৩4১১9 ৩০) ASS ৩০ ৬০৪) 

HES 0০৩ 940) GUS; ৬৮ 924 
অর্থঃ “যারা আল-াহ্‌ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি 
আল-াহ্‌ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, 
আমরা কতককে বিশ্বাস করি কিন্ডু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই 
মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য 


রেখেছি অপমানজনক আযাব ৷” (নিসা : ১৫০-১৫১) 


ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম বা মতবাদ বাতিল 

বর্তমানে কিছু আধুনিক শিক্ষিত এবং তথাকথিত পীরদেরকে বলতে শুনা 
যায় যে, “পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জর”রী নয়” 
যেমন “'আল-াহ কোন পথে? নামক বইয়ের ৩য় সংস্করণ, ডিসেম্বর, 
১৯৯৭ খ্রীষ্টাব্দে, পৃঃ ১১৩-১১৪ ও ১২৫-১২৬ এবং “মাইজভা-পারীর 
জীবনী ও কেরামত’ নামক বইয়ের পঞ্চদশ প্রকাশ ৪ জুলাই -২০০২, পৃষ্ঠা 
৪ ১৫১-১৫২ তে বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ 
করার আবশ্যকতা আছে বলে মনে করি না। বরং হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান যে 


কিতাবুল ঈমান ৮৯ 

কোন ধর্মের লোক নিজ নিজ ধর্মে থেকে সাধনা করে মুক্তি পেতে পারে। 
তাদের এই কথিত “তাওহীদে আদইয়ান বা সকল ধর্মের এঁক্য' এর 
স্বপক্ষে কুরআনের নিম্নোক্ত আয়াত পেশ করে থাকে £ 
7999 4৬ ওগো ৬০ ০৪০০9 ০০০ 9১৩ ৩০9 5 2 Sy 
৮১39605৪3৮4) ৬ ৪৯৮৫৩ ৩ ৩৯০ ই 
অর্থ: “যারা মু'মিন, যারা ইয়াহুদী, এবং খৃষ্টান ও সাবিঈন- (এদের মধ্যে) 
যারাই আল-াহ ও পরকালে বিশ্বাস রাখে ও সৎকাজ করে তাদের জন্য 
তাদের প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোন ভয় নেই এবং 
তারা দুঃখিত হবে না।” (সুরা বাকারা, ২ ৪ ৬২) 
অথচ এ আয়াতে যে কোন ধর্মের লোকদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা 
ঈমান আনলে এবং নেক কাজ করলে তারা পরকালে মুক্তি পাবে । আর 
একথা স্পষ্ট যে, ইসলাম ধর্ম আগমনের পর রাসূল সাল-াল-হু আলাইহি 
ওয়া সালাম কে আখেরী নবী না মানলে তার ঈমান পূর্ণ হবে না। আর 
রাসূল সাল-ল-হু আলাইহি ওয়া সাল-াম কে আখেরী নবী মানলে 
অন্যান্য সব ধর্মের বিধানকে রহিত মানতে হয়। তাহলে অন্য কোন ধর্মে 
থেকে মুক্তির অবকাশ রইল কোথায়? কুরআনে আল-াহ তা“আলা ইরশাদ 
করেন $৪ 

৩৮৮৬৭ ও তত ১ 85 Be ০০ ৮৬ এ১ ০১০৪ 2৪ জে ৬৪ 
অর্থ: “যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও 
তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ড। (আল ইমরান : 
৮৫) 
£219 ৬৪ ৬০৮ ০১৪) ০2০ ১ ৬ শন এ? ৩৯ al ০৯ ০৯ 
অর্থ: “তারা কি আল-াহ্‌র দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? 
আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচছায় হোক বা অনিচছায় হোক, 
তাঁরই অনুগত হবে এবং তার দিকেই ফিরে যাবে । (আল ইমরান : ৮৩) 


কিতাবুল ঈমান ৯০ 

অমুসলিমরা ইসলাম না গ্রহণ করে যত ভাল কাজই করক না কেন, 
পরকালে তারা মুক্তি পাবে না। পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে: 
১১৬4 © ৬৩ 1 এপ 2৪ ১০ LS ly PFS ০%৬ 195% 2554 
PAS DUS 9:৬০ ৪০০ 805 Hs 9৬55 bis di পি এও 
9 ০০০ ৩১১ ৬০৪ ৬৩৬ Us B33 ৬ EFF ৪১5 bp EF ১০৮ Ck 

28 02 4 ০৪10 & এ] এন তি ৩০ 2 এ ৮ ৮৫৫০ 
অর্থঃ “যারা কাফের, তাদের আমলসমূহ মর+ভূমির মরীচিকা সমতুল্য, 
যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। কিন্ত সে যখন তার কাছে যায়, 
তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল-াহকে, অত:পর আল-াহ 
তার হিসাব চুকিয়ে দেন। আল-াহ দ্রত হিসাব গ্রহণকারী । অথবা 
(তাদের আমলসমূহ) প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে 
উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে। 
একের উপর এক অন্ধকার । যখন সে তার হাত বের করে, তখন তাকে 
একেবারেই দেখতে পায় না। আল-াহ যাকে জ্যোতি দেন না, তার কোন 
জ্যোতি নেই ৷” (সুরা আন-নূর, ২৪ ৪ ৩৯-৪০) 
এর জলল্ড প্রমাণ আবু তালেব। আল-াহর রাসূল সাল-ল-াহু আলাইহি 
ওয়া সাল-াম- এর আপন চাচা । হযরত আলী (রাঃ) এর আব্বাজান ৷ যিনি 
সারা জীবন রাসূল সাল-াল-ীহু আলাইহি ওয়া সাল-াম কে ভাতিজা 
হিসাবে দেখা-শুনা করেছেন, সাহায্য-সহযোগীতা করেছেন । এমনকি তিন 
বৎসর পর্যন্ড় অবর--্ধ হয়েছিলেন । কিন্তু ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ 
করেন। আল-াহর রাসূল সাল-ল-াহু আলাইহি ওয়া সাল-াম মৃত্যুর 
পরেও তার জন্য দোয়া করতে থাকলেন, ফলে আল-াহ তাআলা আয়াত 
নাযিল করে দিলেন: 


3 53 SN BE 9 ০7৯৮ 19955 91155 ভা LU ৩৩ 5 
লা Ll নি এ ৩ ৯৯ 
অর্থঃ “নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, 


যদিও তারা আত্বীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী। 
(তাওবা, ৯ ৪ ১১৩) আরো বলা হলো ঃ 


কিতাবুল ঈমান ৯১ 

০৮৬ শত A এ ৬ ৬৯ এ] Sj অর ৬ ভন Y ৩০ 
অর্থঃ “আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, 
তবে আল-াহ্‌ তা'আলাই যাকে ইচছা সৎপথে আনয়ন করেন । কে সৎপথে 
আসবে, সে সম্পর্কে তিনিই ভাল জানেন । (কাসাস, ২৮ ৪ ৫৬) 
এ বিষয়টি হাদীস শরীফে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে ঃ 
০1:00 ১০৮ 201 ৩ ৮19 le এ এপ খা ০ পে এ ৬৬) He ৬৪ 
555০1 )) : JUS gan SS Of Spl এগ ১৪৫ ০০ ৬৯১৩ তপন 
> ৮৪ ০৬ YALE গত ee পিল এ 16১৩০]9 ১৬ এ LS sl 

(০৩৫১। ৮৯১৯) os sls ০১০ 219) (৬ Yl 4০০9 ৬৩ 
অর্থঃ “হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত, হযরত উমর (রাঃ) একবার 
মহানবী সা. এর কাছে এসে বললেনঃ (ইয়া রাসূলাল-াহ) আমরা 
ইহুদীদের কাছে এমন কিছু কথা-বার্তা শুনতে পায়, যা আমাদের নিকট 
ভাল লাগে, আমরা তাদের (তাওরাতের) কিছু কথা লিখে রাখবো? 
আল-াহর রাসূল সাল-ীল-ীহু আলাইহি ওয়া সাল-াম বললেনঃ তোমরা 
কি বিভ্রান্ডির মধ্যে আছো?! যেমনিভাবে বিভ্রান্ডিতে আছে ইয়াহুদী এবং 
খৃষ্টানরা। নিশ্চয় আমি তোমাদের কাছে নিয়ে এসেছি স্বচ্ছ এবং পরিষ্কার 
(একটি দ্বীন), যদি হযরত মুসা (আঃ) (তাওরাত যার উপর নাজিল 
হয়েছে) তিনি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার 
কোন উপায় ছিল না। 
ale 01 ৬৮০ dl ০5) sf gs আআ ৬৮) ৬০ ০ ১৯৯ 01 ০৮ ০৯ 
CLS BUN ০০ Lous ৩৭৬ 11497) ৪ 0 SUG ৩০ Loum ৮০১ 
AST : SY pl IB. ১ lg ale dl এলি dil ০9) 23 208 et 
23 | ps ০53 169০9 ale dl G2 এ ০59 2p bp LIB 
09) at dl ৬০০৪ ০ 4 ১৪৮ : JW 9 as dhl ৬৩০ ০৯৯) 
ade dl ৪০০ এ ০5১ 0 - জা ০০০৮৪ ০৬১ (১০২৩ ০০ এ ৬০১ 


কিতাবুল ঈমান ৯২ 

৬57) ৩৪৬৬ AF EI শি ঞ ০০৬ এপ ভি এ৭০19)) : we 

HA 02) (CY S55 এ)১3 > 5৬ 93 dsl গত ০৮ le 
হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ “উমার ইবনুল খাত্তাব 
(রাঃ) রাসূলুল-াহ সাল-ল-াহু আলাইহি ওয়া সাল-ম এর নিকট 
তাওরাত লিখিত একখন্ড কাগজ নিয়ে আসলেন। অতঃপর বললেনঃ ইয়া 
রাসূলুল-াহ! এটা তাওরাতের থেকে লিখিত একখন্ড বাণী। অতপরঃ 
রাসূলুল-াহ সাল-াল-াহু আলাইহি ওয়া সাল-াম চুপ থাকলেন এবং উমার 
(রাঃ) তা পড়তে আরম্ভ করলেন, তার পড়া শুনে রাসূলুল-1হ এর চেহারা 
পরিবর্তন হতে লাগল । অতপরঃ আবু বকর (রাঃ) বললেনঃ হে ওমর! তুমি 
সড়ে যাও (চুপ হয়ে যাও), তুমি কি রাসুলুল-ীহ সাল-1ল-1ম এর চেহারার 
অবস্থা দেখতে পাচ্ছনা? অতপরঃ উমার (রাঃ) রাসূলুল-াহ সাল-াল-াহু 
আলাইহি ওয়া সাল-াম এর চেহারার দিকে তাকালেন এবং বললেনঃ আমি 
আল-াহর কাছে আল-াহ ও তাঁর রাসূলের অসন্তুষ্টি থেকে পানাহ চাচ্ছি। 
হিসেবে ও মুহাম্মাদ সাল-ীল-াহু আলাইহি ওয়া সাল-ম কে নবী হিসেবে 
পেয়ে সন্তুষ্ট । অতপরঃ রাসূল সাল-াল-1হু সেই সত্তার কসম, যার হাতে 
মুহাম্মাদের জীবন! যদি তোমরা মুসা (আঃ) কে পেতে অতপরঃ তার 
অনুসরণ করতে ও আমাকে পরিত্যাগ করতে, তাহলে সঠিক পথ বা দ্বীন 
থেকে দুরে চলে যেতে (পথভ্রষ্ট হয়ে যেতে)। যেনে রাখ! যদি মুসা (আঃ) 
ও জীবিত থাকত এবং আমাকে পেত; তবে আমার অনুসরণ করতো । 
(দারেমী, মেশকাত বা: এ*তেছাম) 


জুমার বয়ান । তারিখ : ২৮-০৮-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


আত-তাওহীদ 
শুধু আল-াহ আছেন বললেই মুসলিম হওয়া যায় না, কারণ যদি আল-াহ 
আছেন এ কথা বললেই মুসলিম হওয়া যায় তাহলে এ কথা মক্কার 
কাফেররাও স্বীকার করতো । যেমন ইরশাদ হয়েছে পবিত্র কুরআনে, 


কিতাবুল ঈমান ৯৩ 
অর্থ: “যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি 
করেছেন, তবে অবশ্যই তারা বলবে, আল-াহ্‌, অত:পর তারা কোথায় 
ফিরে যাচেছ ? (যুখরূফ, ৪৩ ৪ ৮৭) 

তা RA ৩৫ AD ০৮১39 SUL উ ৬ AL 95 
অর্থ: “আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভোমন্ডল ও ভূ-মন্ডল 
সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী 
সর্বজ্ঞ আল-াহ্‌। (যুখরফ, ৪৩ ৪ ৯) 

(7554 BF এ be ৩১১৪ ৪ ৬৪ Eu গণ ৬ OF ৬ শি ৬৪ 

8954 3 AST 5 এ এস Bl 
অর্থ: “যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে আকাশ থেকে বারি 
বর্ষণ করে, অত:পর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত 
করে? তবে তারা অবশ্যই বলবে, আল-াহ্‌। বলুন, সমস্ড় প্রশংসা 
আল-াহ্রই । কিল্ড তাদের অধিকাংশই তা বোঝে না। (আনকাবুত, ২৯ ৪ 
৬৩) 

A SAS HBL পেট ০৯০ ০৯)৯1$ 12 GE ৪০ 5 ৬৫ 
অর্থ: “যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে নভোমন্ডল ও ভূ-মন্ডল 
সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে? তবে তারা অবশ্যই 
বলবে আল-াহ্‌। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে?” (আনকাবুত : 
৬১) 

৫০ ৮০ 5০215 ER DULG BAT ০১215 SUL 02 ৮95 ৬ IS 
এ) 6955 DN AL LG LA তে CA ৫০4 Al ৩ ক 
অর্থ: “তুমি জিজ্ঞেস কর, কে রুযী দান করে তোমাদেরকে আসমান থেকে 
ও যমীন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে 
জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেইবা মৃতকে জীবিতের 
মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন 


কিতাবুল ঈমান ৯৪ 
তারা বলে উঠবে, আল-াহ্‌! তখন তুমি বলো তারপরেও ভয় করছ না? 
(ইউনুস, ১০ 8 ৩১) 

5565 ১৬ 05 4 6855 OAS লি Dy ও ৬৪ ৬ম 9৪5 
অর্থ: “বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা 
জান। এখন তারা বলবে: সবই আল-াহ্র । বলুন, তবুও কি তোমরা চিন্ড় 
1 কর না? (মুমিনুন, ২৩ ৪ ৮৪-৮৫) 

OAS ES ৩14৩ ১৬০ ১ God 96 গজ IS ৬৪ চল ৬৩১ 

এ] 5858৭ 
অর্থ: “বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্তুর কর্তৃত, 
যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না ? 
এখন তারা বলবেঃ আল-াহ্র। (মুমিনুন, ২৩ ৪ ৮৮) 
আল-াহর নবীর বয়স যখন ৩৫ বৎসর তখন কাবা পুননির্মাণের প্রয়োজন 
হয়, তখন মক্কার কাফেররা পরামর্শে বসল যে, তখন তারা সিদ্ধান্ড নিলো 
যে, কাবা নিমাণ করতে গিয়ে তারা কোন হারাম পয়সা লাগাবে না। সবার 
হালাল পয়সা জমা করে দেখা গেল, এর দ্বারা পূর্ণ কাবা নির্মাণ করা সম্ভব 
নয়, যদি পূর্ণ কাবা নিমর্ণ করতে চাই তাহলে হারাম পয়সা ব্যবহার করতে 
হবে । কিন্ত তারা তা না করে হালাল পয়সা দিয়ে যতটুকু সম্ভব হয়েছে 
ততটুকুই করেছে আর বাকীটা বাদ দিয়ে দিয়েছে, হাতিমে কীবা যার সাক্ষ্য 
বহন করে । এর দ্বারা বুঝা যায় তারা আল-াহকে কত ভয় করে। 
আবরাহা বাদশা যখন কাবা ধ্বংস করতে আসলো, এবং আবদুল মুত্তালিব 
এর কিছু দুম্বা, ভেড়া-বকরি নিয়ে গিয়েছিল। তিনি যখন আবরাহার কাছে 
গিয়ে কাবা সম্পর্কে কিছু না বলে এ পশুগুলো ফেরত আনার ব্যাপারে কথা 
বললেন । 


ইহুদী নাসারারাও আল-াহকে বিশ্বাস করে: 
গো 

অর্থ: “ইহুদী ও খ্রীষ্টানরা বলে, আমরা আল-াহ্‌র সন্ড্রন ও তীর 

প্রিয়জন ৷” (মায়েদা ৪ ১৮) 


কিতাবুল ঈমান ৯৫ 


ফেরাউনও আল-াহকে বিশ্বাস করতো: 
4549 ৮১3 ও এত 585 ৩১ ১৫ ০১৪১ ৫5 ৩০ I 58 
ঞঞ্সাঃ 
অর্থ: “ফেরাউনের সম্প্রদায়ের সদাররা বলল, তুমি কি এমনি ছেড়ে দেবে 
মুসা ও তার সম্প্রদায়কে । দেশময় হৈ-চৈ করার জন্য এবং তোমাকে ও 
তোমার দেব-দেবীকে বাতিল করে দেবার জন্য । (আরাফ, ৭ ৪ ১২৭) 
এই আয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ফেরাউন ও বিশ্বাস করতো যে, 
আল-াহ আছে তবে তা অনেক। 


ফেরাউন নিজেকে আল-াহ বলে দাবী করেছে: 

৬০৫ SL ৬১ ST ৬৩ GSU BG ০৪ IG 
অর্থ: “ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে, আমি ব্যতীত 
তোমাদের কোন উপাস্য আছে। (কাসাস ৪ ৩৮) 

Cad ৮ ৩৫১ 6 এ! Ci ৩৪ ৪৪ 
অর্থ: “ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে 
গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব । (শুআরা 
ঃ ২৯) 
আবার অন্য আয়াতে সে নিজেকে রব বলে দাবী করছে, ইরশাদ হচ্ছে: 

sb ৮৫) (003 SSS 72০ 

অর্থ: “সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল । এবং 
বলল: আমিই তোমাদের সেরা পালনকর্তা । (নাযিআত, ৭৯ ৪ ২৩-২৪) 


শয়তানও আল-াহকে বিশ্বাস করে: 


কিতাবুল ঈমান ৯৬ 
১৬ 509 ০৫ ৪০ 001 2৫ OE ২ ০৬০ ৮৮৬০ এ dT ও 35 


ois 0555 4005 dt Se 95 ও 
অর্থ: “আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের 
কার্ধকলাপকে এবং বলল যে, আজকের দিনে কোন মানুষই তোমাদের 
উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক, 
অতঃপর যখন সামনাসামনি হল উভয় বাহিনী তখন সে অতি দ্রত পায়ে 
পেছনে দিকে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে না - আমি 
দেখছি, যা তোমরা দেখছ না; আমি ভয় করি আল-াহকে । আর আল-াহর 
আযাব অত্যন্ড় কঠিন । (আনফাল, ৮ ৪ ৪৮) 

এ এক উঠি ৩] ৩৬ IE এড চা ১০৭ IB গু ১৬ Jas 

সে 5 dr ১৬ 
অর্থ: “তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে । অত:পর 
যখন সে কাফের হয়, তখন শয়তান বলে: তোমার সাথে আমার কোন 
সম্পর্ক নেই। আমি বিশ্বপালনকর্তী আল-াহ্‌ তা'আলাকে ভয় করি। 
(হাশর, ৫৯ ৪ ১৬) 


তাহলে পার্থক্য কোথায়? 

পূর্বের আলোচনায় পরিষ্কার হলো যে, রাসূল সাল-াল-াহু সাল-মের 
যুগের কাফির, মুশরিক, ইহুদী, নাসারা এবং ফেরাউন, এমনকি শয়তানও 
আল-াহকে বিশ্বাস করে। তাহলে তাদের ও আমাদের মাঝে পার্থক্য 
কোথায়? কেন তারা কাফির আর আমরা মুসলিম? কেন তার আল-াহর 
দুশমন এবং আমরা আল-াহর বন্ধু? কেন তারা জাহান্নামী এবং মুসলিমরা 
জান্নাতী? 


কিতাবুল ঈমান ৯৭ 
পূর্বের আলোচনায় এই কথা প্রমাণিত হয়েছিল যে, রাসূল সাল-াল-াহু 
সাল-ামের যুগের কাফির, মুশরিক, ইহুদী, নাসারা এবং ফেরাউনও 
আল-াহকে বিশ্বাস করত, এমনকি শয়তানও আল-াহকে বিশ্বাস করে। 
তাহলে তাদের ও আমাদের মাঝে পার্থক্য কোথায়? কেন তারা কাফির 
আর আমরা মুসলিম? কেন তারা আল-াহর দুশমন এবং আমরা আল-াহর 
বন্ধু? কেন তারা জাহান্নামী এবং মুসলিমরা জান্নাতী? 
পার্থক্য শুধুমাত্র তাওহীদ 
একজন মুসলিম আর কাফিরের মাধ্যে মূল পার্থক্য হলো তাওহীদ ৷ শুধুমাত্র 
আল-াহ আছেন এটি বিশ্বাস করলেই মুসলিম হওয়া যায় না। আল-াহ 
আছেন এই বিশ্বাস করার পরে আল-াহর সকল আদেশ-নিষেধ মেনে 
নেয়া এবং তার সাথে কোন শরীক না করার মাধ্যমেই কেবল পূর্ণাঙ্গ 
মুসলিম হওয়া সম্ভব । 

১95৯৬ ২] এ ও Ball 25 ২ 959 ৮ DLS ৬ এ 9 
অর্থ: “আপনার পুর্বে আমি যে রাসুলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই 
প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই 
এবাদত কর ।” [সুরা আল-আম্িয়া, ২১:২৫] 
এবার আমরা যদি তাওহীদের এই বিষয়টি আমরা মহানবী সা. এর সীরাত 
থেকে গ্রহণ করি তাহলে দেখবো যে, রাসূল সাল-াল-াহু আলাইহি ওয়া 
সাল-াম অহী প্রাপ্ত হওয়ার পর প্রায় তিন বৎসর পর্যন্ড গোপনে ইসলাম 
প্রচার করেন, অতঃপর যখন প্রকাশ্যে দাওয়াত দেয়ার আয়াত অবতীর্ণ 
হলো, ঘোষণা হলো: 

৩৯ ৩০০১৪ 9 
অর্থ: “হে নবী! আপনি আপনার নিকটাত্রীয়দেরকে তাওহীদের দাওয়াত 
দিন।” (সুরা শুআরা, আয়াত: ২১৪) 
আরো অবতীর্ণ হলো, 


ST ০৪ ৯৮৪০ ১ 5৪8০৪ 
অর্থ: “হে নবী! আপনার উপর যেই সকল ওহী অবতীর্ণ করা হয় আপনি 
লোকদেরকে সেই তাওহীদের দাওয়াত দিন ।” (সূরা হিজর, আয়াত: ৯৪) 


কিতাবুল ঈমান ৯৮ 

তখন প্রিয়নবী সা. তৎকালীন আরবের প্রথা অনুযায়ী সকাল বেলা গিয়ে 
দিলেন। যখন সকলেই বুঝলো যে, এটা মুহাম্মদ সাল-াল-ীহু আলাইহি 
ওয়া সাল-াম এর ডাক, তখন নেতারা সকলেই দ্র-ত সমবেত হলো । 
এমনকি, যে নিজে আসতে পারে নাই, সে তার প্রতিনিধি প্রেরণ করলো । 
যেমন হাদীসে বর্ণিত হয়েছে ঃ 
“le এ ৮০ এন ৮৬০ ৩৪৪১ এ০)পসড ১৯০১ ০৪০ WS এড ৬০৬ onl of 
1০০1 ৬ ০৯৪ 5550 ০৬ ৬৪ 5 ০8 এই ৪ ৪১০৪ এও ০) ০০৪ 
৭ S| পি ১01 A ১95 9৩৮ 01 পল 9 জি J 
১৩১০০ ভাত এই ওক জি 2৭৩ GE ৩৩ las YU ৬০৩ চপ ৩ ৮০199 
* শা? আসা এ এ এ এ আপ lo ০০০ ৬০ ও ভা সা ০৩৪ 
এ) ০৪১ এ pling এপি এ সত af জে ৪ ১০ 2) ও) শত Gi 

০৮৮৮ ৬ ০৮৫ aod kms Of ৬০ 4৩1 6 DEL 5. 
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যখন ৬০,১। ৬০০ 959 অর্থ ৪ 
‘(হে নবী!) আপনি আপনার নিকটাত্বীয়দিগকে সাবধান কর-ন' আয়াতটি 
নাযিল হয়, তখন নবী করীম সাল-1ল-'হু আলাইহি ওয়া সাল-াম সাফা 
পাহাড়ে উঠলেন এবং হে বনী ফিহর! হে বনী আ'দী! বলিয়া কুরাইশদের 
বিভিন্ন গোত্রকে উচ্চৈঃস্বরে ডাক দিলেন, ইহাতে তাহারা সকলে সমবেত 
হল । অতঃপর তিনি বললেনঃ বল তো, আমি যদি এখন তোমাদিগকে বলি 
যে, এই পাহাড়ের উপত্যকায় একটি অশ্বারোহী সৈন্যবাহিনী তোমাদের 
উপর আতর্কিতে আক্রমণের জন্য প্রস্তুত রহিয়াছে, তবে কি তোমরা 
আমাকে বিশ্বাস করবে? সমবেত সকলে বললঃ হাঁ, কারণ আমরা 
আপনাকে সর্বদা সত্যবাদীই পেয়েছি। তখন তিনি বললেনঃ আমি 
তোমাদিগকে সম্মুখে একটি কঠিন আযাব সম্পর্কে সাবধান করিতেছি ৷’ 
এই কথা শুনিয়া আবু লাহাব বললঃ সারাটা জীবন তোমার বিনাশ হউক। 
তুমি কি এইজন্যই আমাদিগকে একত্রিত করেছ? তখন ০5১; ৮৮ 1১৫ ৩০ 
নাযিল হইল অর্থঃ আবু লাহাবের উভয় হাত ধ্বংস হউক এবং তাহার 
বিনাশ হউক ৷ - (বুখারী, মুসলিম)। 


কিতাবুল ঈমান ৯৯ 
অপর এক রেওয়ায়তে আছে, নবী সাল-ল-হু আলাইহি ওয়া সাল-াম 
ডাক দিলেন হে আবদে মানাফের বংশধর প্রকৃতপক্ষে আমার ও 
তোমাদের দৃষ্টান্ড় হই সেই ব্যক্তির ন্যায়, যে শত্রঁসৈন্যকে দেখে আপন 
কওমকে বাঁচানোর জন্য চলল, অতঃপর আশংকা করল যে, দুশমন 
তাহাদের উপর আগেই এসেআক্রমণ করে বসতে পারে। তাই সে 
উচ্চঃস্বরে ০৮৮ ৬ বলে সতর্ক করতে লাগল । (সহীহ বুখারী) 
ale dl ০০ ভে ৬১ ABN is ১505 ৩৭১ ৮ এড 5০:১৯ ৬ ০৯ 
৩৭ শি 51 এ 2 আর্ট ভিত ০ ৩০১ লিও pmsl ia ৮০5 
৮৪০৮1139501 adh এটি ৬৪৪ IU ০ Sd 19501 AS 2 59 ৬ LU 
৩৮ Mil EH mila 4b ১] ৬ পি 1941 ৩ এটি ৪ IU ০ 
JU ০০ ৬৪ SAB ৯৮৮৩৬ 30] ৩০ el 19427 ৬২০০ ৮৮ Ab UI 
৮০ 22) — 5৩ ৮০ ভি) ON ০৯ ট্রি ঞ। ০০ SY এনা ও ৬৬ 
১৩৮ ৪৩০ ভি ঝা ৩০ se SFY শিক ১৪০ 8 এড ale Gall ৬9 
dl ৩৭ এ SHY Alas 01০০৮ 5 ভিউ আ। ৬ পে এ এ IW 
১০ ৩ ২৮৪৪ ডিক dl ০০ ৬৬৪ ভা এ ঝা ০৯) ৮৪ ৪৪০ bg পে» 

লো dl ০ ৬৮৪ SHY এত ০ CAL ৬৪০ 
অর্থ: “হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, যখন ৪১। ৬৭০৮০ ১১০3 অর্থঃ 
“তুমি তোমার নিকটাত্রীয়দিগকে সতর্ক কর’ নাযিল হইল, তখন নবী 
সাল-ল-াহু আলাইহি ওয়া সাল-াম কুরাইশদিগকে ডাক দিলেন । তাহারা 
সমবেত হইল । তিনি ব্যাপকভাবে এবং বিশেষ বিশেষ গোত্রকে ডাক দিয়া 
সতর্কবাণী শুনাইলেন। তিনি বলিলেনঃ হে কা'ব ইবনে লুয়াইর বংশধর! 
তোমরা নিজেদেরকে দোযখের আগুন হইতে বাঁচাও! হে মুররা ইবনে 
কা*বের বংশধর! তোমরা নিজেদেরকে দোযখের আগুন হইতে বাঁচাও! হে 
আবদে শামসের বংশধর! তোমরা নিজেদেরকে দোযখের আগুন হইতে 
বাঁচাও! হে আবদে মানাফের বংশধর! তোমরা নিজেদেরকে দোযখের 
আগুন হইতে বাঁচাও! হে হাশেমের বংশধর! তোমরা নিজেদেরকে 
দোযখের আগুন হইতে বাঁচাও! হে আবদুল মুত্তালিবের বংশধর! তোমরা 
নিজেদেরকে দোযখের আগুন হইতে বাঁচাও! হে ফাতেমা! তুমি তোমার 
নিজেকে দোযখের আগুন হইতে বাঁচাও! কেননা, আল-াহর আযাব হইতে 


কিতাবুল ঈমান ১০০ 
সম্পর্ক আছে, তা আমি (দুনিয়াতে) সদ্ব্যবহার দ্বারা সিক্ত করব । -মুসলিম 
বুখারী ও মুসলিমের যৌথ বর্ণনায় আছে, নবী সাল-ীল-ীহু আলাইহি ওয়া 
সাল-াম বললেনঃ হে কুরাইশ সম্প্রদায়! (আমার উপরে ঈমান এনে) 
তোমাদের জানকে খরিদ করে নেও (অর্থাৎ দোযখের আগুন হইতে 
আত্মরক্ষা কর)। আমি তোমাদের হইতে আল-াহর আযাব কিছুই দূর 
করিতে পারিব না। হে আবদে মানাফের বংশধর! আমি তোমাদের উপর 
হইতে আল-াহর আযাব কিছুই দূর করিতে পারিব না। হে আব্বাস ইবনে 
আব্দুল মুত্তালিব! আমি তোমার উপর হইতে আল-াহর আযাব কিছুই দূর 
করিতে পারিব না। হে রাসূলুল-াহর ফুফী সাফিয়্যা! আমি তোমাকে 
আল-াহর আযাব হইতে বাঁচাইতে পারিব না। হে মুহাম্মদের কন্যা 
ফাতেমা! আমার কাছে দুনিয়াবী মাল-সম্পদ হইতে যাহা ইচ্ছা তাহা 
চাইতে পার, কিন্তু আমি তোমাকে আল-াহর আযাব হইতে রক্ষা করিতে 
পারিব না। তিনি আরও ঘোষণা করেনঃ 
Ml ১৪ 91 ৮1 ও লি 05455 ১1 19০০ Barly LS লও 9 
202৭1 ৫ 
অর্থ: “যদি তোমরা একটি কথা মেনে নাও তাহলে তোমরা গোটা আবর 
বিশ্বের মালিক বনে যাবে এবং অনারব বিশ্ব হয়তো তোমাদের দ্বীন গ্রহণ 
করবে নতুবা তোমাদের *)» (কর) দিয়ে থাকবে৷” 
তখন সকলেই বলে উঠলো, এতো দার-ন সু-খবর, জলদি বলো সে 
কথাটি কি? এবারে রাসূল সাল-ীল-|হু আলাইহি ওয়া সাল-াম তার 
এতিহাসিক ঘোষণা দিলেন, যার মাধ্যমে কাফির-মুশরিক ও মুসলিমদের 
মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। তিনি বললেনঃ 
১9১৩ ৬ ০৭০০ ০০০১ এ ০৪০৩ ০৯০০৩ এ।। এ 81955 ০০ ঞ$ 
dl ০৪১ ৩৯ 
অর্থ: “ওহে মানবজাতি, তোমরা ঘোষণা কর যে, আল-াহ ছাড়া আর 
কোন ইলাহ নাই, মাবুদ নাই, তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে । 
সঙ্গে আবু লাহাবরা ক্ষেপে গেল। তারা বললোঃ ৬৯14 290 ০৬ ৬০ তি 


কিতাবুল ঈমান ১০১ 

তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি কি আমাদের এজন্য জমা 
করেছো? 
মক্কার লোকেরা এই যে কালিমার বিরোধীতা করেছিলো, এটা কিন্তু তারা 
জেনে বুঝেই করেছিলো । তারা বুঝতে পেরেছিলো যে এই কালিমা গ্রহণ 
খেয়াল-খুশি মতো চলার দিন শেষ হয়ে যাবে । এটা এমন এক দাওয়াত 
যেখানে সকল ইচ্ছা-স্বাধীনতাকে এক আল-াহর সামনে সমর্পন করতে 
বলা হচ্ছে, তার সকল আইন-কানুন মেনে নিতে আহ্বান করা হচ্ছে। তাই 
তারা বুঝে শুনে কালিমার একতৃবাদ ও আল-াহর স্বার্বভৌমত্ের বিপক্ষে 
অবস্থান নিলো । আবু লাহাব আরও বললোঃ 

৩৬ L814 91159 ৬ DSN জা 
অর্থ: “তবে কি সে সকল ইলাহগুলোকে এক ইলাহতে কেন্দ্রীভূত করে 
ফেলল? এতো অত্যন্ডআজব কথা ৷” (সোয়াদ, ৩৮৪ ৫) 
অর্থাৎ মুহাম্মাদ আমাদের সকল ইলাহকে ধ্বংস করে দিতে চাচ্ছে । সব 
ইলাহের স্থলে এক আল-াহকে বসাতে চাচ্ছে। এটা মানা সম্ভব নয়, 
কেননা তাহলে আমাদের সকল ক্ষমতা ও স্বেচ্ছাচার বন্ধ হয়ে যাবে। 
সুতরাং বুঝা গেলো এখানেই পার্থক্য । ইসলাম বলে এক আল-াহই সব 
কিছুর মালিক। কাফিররা বলে আল-াহও আছেন, আবার অন্য শরীকও 
আছে। সৃষ্টিকর্তা হিসেবে আল-াহকে মানবো, আবার আইন প্রণেতা 
আমরাই থাকবো । দেব-দেবীরও উপাসনা করবো । এজন্য আব্দুল 
মুত্তালিবের এক ছেলের নাম ছিলো আব্দুল-ীহ, অপর ছেলের নাম ছিলো 
আব্দুশ শামস । সূর্যের গোলাম । আব্দুল উজ্জা -উজ্জার গোলাম । তাই দেখা 
যায় যে, হিন্দুরা আল-াহকেও মানে আবার ৩ কোটি দেবতাকেও মানে। 
ইসলাম বলে এটাই কুফর এটাই হলো মুসলিমদের সাথে অমুসলিমদের 
পার্থক্য । ইসলাম বলে পূর্ণাঙ্গভাবে এক আল-াহকেই মানতে হবে । এটা 
হলো প্রথম পার্থক্য । আল-াহর উলুহিয়্যাত বা ইলাহ হওয়ার ক্ষেত্রে অন্য 
কাউকে শরীক করা যাবে না। 
আরেকটি পার্থক্য হচ্ছে, আল-াহর স্বার্বভৌমতৃকে মেনে নেয়ার পর তার 
আইন অনুযায়ী চলা। তার সকল আইন-কানুন মেনে নেয়া। এটাই হলো 


কিতাবুল ঈমান ১০২ 
স্বার্বভৌমতেের কমান্ড ফলো করা । আমাদের দেশের সংবিধানের ৭ এর ক 
ধারায় বলা হয়েছে জনগণই সকল ক্ষমতার মালিক। তাই জনগণ এই 
গণতান্ত্রিক সিস্টেমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি এমপি দেরকে সংসদে 
পাঠায় । তারা সংসদে গিয়ে জনগণের জন্য নিজেরা আইন তৈরী করে। 
পক্ষান্ডরে একজন মুসলিম যখন আল-াহর স্বার্বভৌমতকে মানবে তখন 
তার জন্য আবশ্যক হলো আল-াহর কমান্ড বা আইন মানা । তাহলেই সে 
রব হিসেবে আল-াহকে স্বীকৃতি দিলো । যদি আল-াহর কমান্ড বা আইন 
না মানে তাহলে সে হবে শয়তানের মতো। শয়তান আল-াহর 
স্বার্বভৌমতৃকে মেনেছে, কিন্ত তার আইন অমান্য করেছে । আল-াহর 
নির্দেশের বির“ স্ধাচারণ করেছে । শয়তান আল-াহর সব হুকুম অমান্য 
করেছে তাও নয়, একটি মাত্র আদেশের বির“ ্ধাচারণ করেছে সে। 
আপনারা হয়তো মনে করবেন যে, আমরা তো মূর্তি পুজা করি না। মক্কার 
লোকেরা মূর্তি পূজা করতো আল-াহকে পাওয়ার জন্য । যেমন কুরআনে 
এ 655 31 ALAS 5 24) 99১ 02 9০৩ 0505 ০০০০ ১৫০ এ এ 
58 5 EMG 3 এ 01 09০ এ kU BES ৪০ এ] 5 জে) এ] 
চা 
অর্থ: “জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল-াহ্রই নিমিত্ত । যারা আল-াহ্‌ 
ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে, আমরা 
নিকটবর্ত করে দেয়। নিশ্চয় আল-াহ্‌ তাদের মধ্যে তাদের পারস্পরিক 
বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন । আল-াহ্‌ মিথ্যাবাদী কাফেরকে 
সৎপথে পরিচালিত করেন না। (যুমার, ৩৯৪ ৩) 
আজকে আমাদের দেশে কবর পূজা ও মাজার পুজা হচ্ছে। রাস্ড্রর মোড়ে 
মোড়ে ভাক্কর্য্যের নামে মূর্তি লাগানো হচ্ছে। মানুষ তার সামনে গিয়ে ফুল 
দিচ্ছে, নীরবতা পালন করছে। মক্কার লোকেরা তো আল-াহকে পাওয়ার 
জন্য এগুলো করতো, আমাদের সমাজের লোকেরা তো এমনিই করছে। 
সুতরাং এটিতো আরো ভয়াবহ । 


কিতাবুল ঈমান ১০৩ 
দেয়া হচ্ছে। মৃত ব্যক্তির নামে দোয়া করা হচ্ছে । কবরে যেই সকল লোক 
আছেন আমি তাদের কথা বলছি না। তারা অনেকেই এগুলোর বিপক্ষে 
ছিলেন । কিন্ত আজকে আমরা অনেকেই এগুলোকে ইবাদত হিসেবে গ্রহণ 
করে নিয়েছি। 
এখানে জওহর লাল নেহেরর একটি কথা উলে-খ করার মতো, তিনি 
যখন আজমীরে গিয়ে দেখলেন যে সেখানে মুসলমানরা মাজারে সিজদা 
করছে, পূজা করছে তখন হাসলেন এবং হেসে বললেন, “আসলে হিন্দু 
আর মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নেই। হিন্দুরাও বড় বড় 
আল-াহওয়ালাদের পুজা করে, মুসলমানরাও করে । পার্থক্য হচ্ছে হিন্দুরা 
আজকে আপনি যদি সিলেট যান তাহলে দেখবেন সেখানে মুসলমানরা 
গজার মাছের পূজা করছে। গজার মাছের ময়লা খাচ্ছে। যদি চ*গ্রাম জান 
সেখানে দেখবেন তারা কচ্ছপের পূজা করছে । তাদের ময়লা খাচ্ছে। যদি 
মুসলমানরা কুমিরের পূজা করছে। তার ময়লা খাচ্ছে । কুমিরকে মুরগী 
দিচ্ছে । যদি কুমির কারো মুরগী না খায় তাহলে সে কান্না করছে, যে হায় 
আফসোস আমার মুরগী কবুল হয়নি । 
ও মুসলিম সম্প্রদায়! তোমাদের কি হলো, সেই মক্কার মুশরিকদের সাথে 
আর তোমাদের পার্থক্য কি হলো? বুঝা গেলো শুধু কালিমা পড়লেই 
মুসলমান হওয়া যায় না, জীবনের সর্বক্ষেত্রে শিরকমুক্ত এক আল-াহকে 
গ্রহণ করার মাধ্যমেই মুসলিম হতে হয়। কিন্তু দু:খ হলো আজকে 
মুসলমানরা এই কালিমা ও লা ইলাহা ইল-াল-াহ এর ব্যাখ্যা জানে না। 
লা ইলাহা ইল-1ল-1হ কয়টি অংশ তা মুমিনদের জানা নেই । লা ইলাহা 
ইল-াল-াহর শর্ত কি, রোকন কি তাও জানা নেই। 
নবীগণ কিভাবে দাওয়াত দিয়েছিলেন এই কালিমার বিস্ডুরিত নিয়ে 
ইনশাআল-াহ সামনে আলোচনা করা হবে। 
জুমার বয়ান । তারিখ : ০৪-০৯-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


কিতাবুল ঈমান ১০৪ 
সকল নবী-রাসূলগণের সম্মিলিত দাওয়াত ছিল তাওহীদ 


১54৬ এ এ] থ] ও BF লি! লেক 314৯০ ৮ DUG ৬৪০৪ 
অর্থ: “আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই 
দিয়েছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই 
এবাদত করো ।” (সুরা আম্বিয়া, ২৫) 


এ 
রে 


4 ৩০6 5 এর! এয Sd; ৬৪ ৪ ৬০6 5 ৪৮01 SES 

19855 35 943 9 Of Get} ৬০১৫৪ 2G 
অর্থ: “তিনি তোমাদের জন্যে দ্বীনের ক্ষেত্রে সে পথই নিধারিত করেছেন, 
যার আদেশ দিয়েছিলেন নৃহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি 
এবং যার আদেশ দিয়েছিলাম ইবরাহীম, মুসা ও ঈসাকে এই মর্মে যে, 
তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। (শুরা, 


৪২৫৪ ১৩) 
তাওহীদের বিষয়ে ৯ নবীর ভাষণ 
নুহ আঃ) | 
৬] 8 21 ৬ SS Gl ১৬৪ 5 ৪ এ ৮ এ! ০৪ এনা এ 
bt 886 ০4৩ ৮৪৩৬ ০ 
নিশ্চয় আমি নুহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল: হে আমার 
সম্প্রদায়, তোমরা আলণ্ডাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন 
উপাস্য নেই। আমি তোমাদের জন্যে একটি মহাদিবসের শাস্ডির আশঙ্কা 
করি। [সুরা আরাফ, ৭:৫৯] 
জবাবে তার সম্প্রদায় বললঃ 
os ০১৩০ এ I 1 ৮ ৬০ MN I 
দেখতে পাচ্ছি । [সুরা আরাফ, ৭:৬০] 
হুদ (আঃ) 
১5:54) ৩5 ST GAN LEB ৫ 5৩159 ৮৪০১৬ 1 


কিতাবুল ঈমান ১০৫ 

আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে । সে বলল: হে 

আমার সম্প্রদায়, তোমরা আলপ্তাহর এবাদত কর। তিনি ব্যতিত 

তোমাদের কোন উপাস্য নেই । [সুরা আরাফ, ৭:৬৫] 

জবাবে তার সম্প্রদায় বললঃ 

০৮ ৬৫৪৫ 5 8545 ও BS ৫1 ৮3 ১510 9841 ১ এ৪ 
.০১40। 

তারা সপ্রদায়ের সর্দররা বলল: আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি 

এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি । [সুরা আরাফ, ৭:৬৬] 

৬৪০! 6৩৩৩৪ GE Uj 44 ৩4 5 469 ০৯ li এ ৪৩19৬ 


.সে১১৩এ। ও 
তারা বলল: তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছ যে আমরা এক 
আলপ্টাহর এবাদত করি এবং আমাদের বাপ-দাদা যাদের পুজা করত, 
তাদেরকে ছেড়ে দেই? অতএব নিয়ে আস আমাদের কাছে যাদ্দারা 
আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও । [সুরা আরাফ, ৭:৭০] 

সালেহ (আঃ) 
১৬ 82৪ 41 ৬ ক 5 এ 2 05 G ৩৬ ৬৩ ACT SHS এ 
35 401 ০৮৬৪ SU ৪5 দা SS ali ৩ ১৩ SG ০৮ LE ৮০৬ 
সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে । সে বলল: 
হে আমার সম্প্রদায়, তোমরা আলপ্তাহর এবাদত কর। তিনি ব্যতিত 
তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের 
পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে। এটি আলপ্ঢাহর উষ্টী তোমাদের 
জন্যে প্রমাণ । অতএব একে ছেড়ে দাও, আলণ্ডাহর ভূমিতে চড়ে বেড়াবে । 
একে অসাৎ]ভাবে স্পর্শ করবে না। অন্যথায় তোমাদেরকে যন্ড্রলাদায়ক 
শাস্তি পাকড়াও করবে । [সুরা আরাফ, ৭:৭৩] 
জবাবে তার সম্প্রদায় বললঃ 


35864 ET SAL 61194 98501 JE 


কিতাবুল ঈমান ১০৬ 
অর্থ: “দান্তিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ, আমরা 
তাতে অবিশ্বাসী ।” [সুরা আরাফ, :৭৬] 
ইব্রাহীম (আঃ) 
ভি এ: EB) nf) ৩৩ ৬ 599 
আপনি এই কিতাবে ইব্রাহীমের কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন 
সত্যবাদী, নবী । [সুরা মারইয়াম, ১৯:৪১] 
জবাবে তার সম্প্রদায় বললঃ 
০০ ৪১০১9 এট এ পি ৩ 2H) ৪ তা ৬৪ ৩ ৬৯9 5৬ 
পিতা বলল: যে ইব্রাহীম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে 
নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই প্রস্ডূরাঘাতে তোমার 
প্রাণনাশ করব । তুমি চিরতরে আমার কাছ থেকে দুর হয়ে যাও । [সুরা 


মারইয়াম, ১৯:৪৬] 
শুয়াইব (আঃ) 

ও ঠ এ! be SS GAN ০০৪ শি € ০৬ ৩০১ 2১৩ ৬৩ এ 
39৪৪৪ ০০৫ 195 39 ০৮৭9 41159 SY ও ই isk 
৩ লিউ DLT ১৮ ৪১ ৬৯০৪ ৯ ০০৭ ৩১০৮৪ 
আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে 
বলল: হে আমার সম্প্রদায়! তোমরা আলপ্তাহর এবাদত কর। তিনি 
ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের 
প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে । অতএব তোমরা মাপ ও 
ওজন পুর্ন কর এবং মানুষকে তাদের দ্রব্যদি কম দিয়ো না এবং ভূপৃষ্টের 
সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হল তোমাদের 
জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও । [সুরা আরাফ: ৮৫] জবাবে 

তার সম্প্রদায় বললঃ 
৬ HT 94809 ৩৯ 6 ৬০০৯৫ ৮ be FSC Gall ০ I 
৩১৩ ও 99৩৩ Ele ৩ ১৯০ ১ ৬ 


কিতাবুল ঈমান ১০৭ 
অর্থ: তার সম্প্রদায়ের দাম্ভিক সদরিরা বলল: হে শোয়ায়েব, আমরা 
অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর 
থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে । 
শোয়ায়েব বলল: আমরা অপছন্দ করলেও কি? [সুরা আরাফ, ৭:৮৮] 
ইয়াকুব আঃ) 


2০23255275৮ ব্রা Ease tr রে রা যর হে 
৬১৪ ০ ০9০৩৮ Gad JE ১] DHL ৮5৮4 ০৮ HIS Sl 


0 ০৯59 14215 Mi) ৩০০১1 0৮০০9 ৮৯0 DUG 415 ৬৪] 198 
রি 21 ০,2 


অর্থ: তোমরা কি উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? 
যখন সে সন্ড্রনদের বলল: আমার পর তোমরা কার এবাদত করবে? 
তারা বললো, আমরা তোমার পিতৃ-পুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের 
উপাস্যের এবাদত করব । তিনি একক উপাস্য । [সুরা বাকারা, ২:১৩৩] 


ইউসুফ (আঃ) 


চা] 8১১৮ 55852 ৩৩ ই ৬৬ ৪ 
অর্থ: “হে কারাগারের সঙ্গীদ্বয়! পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না 
পরাক্রমশালী এক আলপ্ডাহ? [সুরা ইউসুফ, ১২:৩৯] 
ঈসা আঃ) 
৮৩১ ৮1০৮1458১4৬ Ss ৬2 এ॥। 9 
অর্থ: “তিনি (ঈসা আঃ) আরও বললেন: নিশ্চয় আলপ্ডাহ আমার 
পালনকর্তা ও তোমাদের পালনকর্তা । অতএব, তোমরা তার এবাদত কর। 
এটা সরল পথ । [সুরা মারইয়াম, ১৯:৩৬] 
মুহাম্মদ (সাঃ) 
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল-াল-1হু আলাইহি ওয়া সাল-াম তিনি ও 
এ তাওহীদের দাওয়াত দিয়েছেন, বরং মেরাজের পুর্ব পর্যন্ড শুধু 
তাওহীদের দাওয়াতই দিয়েছেন। কারণ মেরাজের পুর্ব পর্যন্ড় সালাত, 
সওম, হজ্জ, যাকাত এর বিধান নাযিল হয়নি। অপর দিকে আলপ্ডাহ 
ছেন, তিনি সৃষ্টি তা, রিজিব তা, বৃষ্টি তা, চন্দ্র-সুর্য, গ্রহ-নক্ষত্র, এর 
পরিচালক এ সকল বিষয়গুলোকে মক্কার কাফেরগণ পুর্ব থেকেই বিশ্বাস 


কিতাবুল ঈমান ১০৮ 
করতো, সুতরাং রাসুল সাল-ীল-াহু আলাইহি ওয়া সালাম এসে 
তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে লাগলন, তিনি ঘোষণা করলেন : 

যা 
অর্থ: “আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য । তিনি ছাড়া মহা 
করুণাময় দয়ালু কেউ নেই ।” [সুরা বাকারা, ২:১৬৩] 
১৯০৮৪4৩০০94 SES SL লগ এ! 

অর্থ: “বলুন: আমাকে তো এ আদেশই দেয়া হয়েছে যে, তোমাদের 
উপাস্য একমাত্র উপাস্য । সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে? [সুরা 
আম্বিয়া, ২১:১০৮] 

১5৩ GEG ১০5 Hy ৪ ৩৪ ৪ dl 195 3 dl ৬) 
অর্থ: “আলণ্ঢাহ বল লেন: তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো 
মাত্র একজনই । অতএব আমাকেই ভয় কর । [সুরা নাহল, ১৬:৫১] 
রাসুল সাল-াল-ীহু আলাইহি ওয়া সাল-ম তাওহীদের দাওয়াত দিয়েছেন 
বলেই মক্কার কাফেরগণ উত্তর দিয়েছিলো: 

৩৬ ১০105 61 ৩৩5 ও ফন দো 
অর্থ: “সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ড় 
করে দিয়েছে। নিশ্চয় এটা এক বিস্ময়কর ব্যাপার ৷” [সুরা সাদ, ৩৮:৫ 
বুঝা গেল মক্কার তৎকালীন কাফিরগণ 4 ১ এ৷ 3 এর ঘোষণা শুনেই 
বুঝতে পেরে ছিল যে, এই কালিমার মানে কি? তারা বুঝতে পেরেছিল ১ 
৷ ১ এ। ঘোষণার মূল দাবী কি? এই কালিমার দাবী হচ্ছেঃ 


কিতাবুল ঈমান ১০৯ 


491 ১। 4] ১ ঘোষণার সারমর্ম/মুলকথা 
আমরা জানি ইসলামের মুল ভিত্তি হচ্ছে তাওহীদ । আর তাওহীদের 
চূড়ান্ড় ঘোষণা হচ্ছে ‘4 | «]| 3, ।এ কালেমাকে স্্রীকার করার 
অর্থ হচ্ছে নিম্ন বর্ণিত বিষয়গুলোকে মেনে নেয়াঃ 
৬ আলপ্চাহ এক, একক, অনন্য, অদ্বিতীয় বলে বিশ্বাস করা । 
০ আলণ্ঢাহ ব্যতীত আর কাউকে সৃষ্টিকর্তা, প্রতিপালক, রিযিক- 
দাতা, জীবন-মৃত্যুর মালিক এবং রক্ষাকারীরুপে বিশ্বাস না করা । 
একমাত্র আলপ্াহকেই সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, গায়েবের ব্যাপারে 
ওয়াকিফহাল বলে বিশ্বাস করা । আর কাউকে এরুপ বিশ্বাস না করা । 
৬ আলপ্চাহ ব্যতীত আর কাউকে উপকার-অপকার/লাভ-ক্ষতির 
মালিক বিশ্বাস না করা । 
* আলপ্চাহ তা'আলাকেই একমাত্র সার্বভেঞ& ম ক্ষমতার মালিক 
বলে বিশ্বাস করা। এবং আর কেউ তার এ একচ্ছত্র ক্ষমতার শরীক 
নেই বলে বিশ্বীস করা। 
* আলণ্ঢডাহ ব্যতীত আর কাউকে রব, আইন-বিধানদাতা বলে 
বিশ্বাস না করা। একমাত্র আলণ্ঢাহই আমাদের রব, আইন-বিধানদাতা 
বলে বিশ্বাস করা । 
* আলণ্ডাহ ছাড়া আর কাউকে ইবাদত-বন্দেগীর অধিকারী, 
সাহায্যকারী, বিপদ হতে উদ্ধারকারী, মুক্তিদাতা বলে বিশ্বাস না করা। 
* আলপ্চাহ ছাড়া আর কারও দাস বা বান্দা হয়ে থাকা যাবে না। 
নিজের প্রবৃত্তি ও দেশে প্রচলিত প্রথার অন্ধ অনুসরণ না করা । 
জীবনের প্রত্যেক ব্যাপারে আলণ্ঢাহর বিধানকে একমাত্র ভিত্তি 
বলে মানা এবং সে অনুযায়ী প্রত্যেকটি কাজ করা । 
* আলণ্ডাহ ছাড়া অন্য কারও নিকট দোয়া এবং সাহায্য প্রার্থনা না 
করা। 
* আলণ্ঢডাহ ছাড়া আর কারও উপর নির্ভর এবং কারও নিকট আশা 
পোষণ না করা এবং কাউকে ভয় না করা। 


কিতাবুল ঈমান ১১০ 
৬ আলপ্চাহ ব্যতীত আর কাউকে সবচেয়ে প্রিয় না জানা এবং 
তাঁকেই অসীম প্রেমময় এবং অসীম করুনার অধিকারী বলে বিশ্বাস 
করা। 
* কোন মানুষ, দল, সমাজ বা শাসন কর্তৃপক্ষকে আলম্চাহর আইন, 
বিধান, শরীয়তের পরিবর্তন বা সংশোধনের অধিকারী বলে স্লীকার না 
করা। 
* জীবনের প্রত্যেক কাজের জবাবদিহি শুধু আলপ্তাহর নিকট করতে 
হবে এ বিশ্বাস হ্দয়ে-মনে সবসময় জাগ্রত রাখা এবং যে কাজে 
আলপ্টাহ সন্ডু্ট হন সে কাজ করতে এবং যে কাজে আলণ্তাহ অসন্ড় 
ষ্ট হন সে কাজ থেকে বিরত থাকতে সর্বদা চেষ্টা করা । 
* আলপ্টাহ ছাড়া আর কাউকে সকল প্রয়োজন পুরণকারী, ক্ষমার 
অধিকারী এবং হেদায়েত দানকারীর্পে বিশ্বীস না করা । 
* নবী, ফেরেশতা, ওলী-আউলিয়া, সাধু-স্বদন কে ইলাহী 
ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন ও সংযোজন করবার এবং আলপ্চাহর 
নিকট সুপারিশ করার অধিকারী বলে বিশ্বাস না করা । তবে সুপারিশ 
করার ক্ষেত্রে পরকালে শুধু যার অনুমতি হবে (যেমন নবী এবং 
ঈমানদাররা) তারাই শুধু সুপারিশ করতে পারবে । 
* কাউকে আলপ্টাহর সম্ড্ন, আত্মীয়, অংশীদার বা শরীক বিশ্বাস 
না করা। এই বিশ্বাস থাকতে হবে যে, এসব থেকে নিশ্চয় আলপ্ঢাহ 
মুক্ত এবং পবিত্র । যিনি এক, একক. তার কোন শরিক নেই। 
* কোন বস্ডু বা প্রাণীর মধ্যে মিশ্র বা অবিমিশ্র ভাবে আলপ্ডাহর 
অস্ডিত্র বা অবতারত্ব স্বীকার না করা। যেমন, হিন্দুরা রামকে 
ভগবানের অবতার মনে করে। 
০ আলপ্াহ প্রতি মুহূর্তে জীবন্ড় জাগ্রত এবং সৃষ্টিজগতের সব 
অবস্থা সম্পর্কে অবগত, তাঁকে সবচেয়ে নিকটবর্তী বলে বিশ্বাস করা । 
ছোট বড় সকল কাজই আলপ্চাহর ইচ্ছায় সংঘটিত হয় বলে বিশ্বাস 
করা। 


কিতাবুল ঈমান ১১১ 
* নিজেকে কোন বস্ডুর মালিক বা অধিকারী বলে না জানা। 
এমনকি স্নরীয় প্রাণ, অঙ্গ-প্রত্যঙ্গ, দৈহিক এবং মানসিক শক্তিকেও 
আলপ্ডাহর নিকট থেকে প্রাপ্ত গচ্ছিত বস্ডু মনে করা। 


মোদ্দা কথা: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র 
জীবন- সর্বক্ষেত্রে এক আলপ্ঢাহর সার্বভৌমত্ব এবং তাঁর কমান্ড মেনে 
নেওয়াই হচ্ছে 4 9। এ॥ এর মর্ম কথা । 


41 ৷ এ। 3 এর দুটি অংশ ৪ 
* ৭ ১ মানে সকল বাতিল ইলাহ কে বর্জন, 4 ৷ মানে শুধু 
আল-াহকে গ্রহণ । 
৬ 4 মানে ৮০ - সকল &| ১৮ থেকে নিজেকে মুক্ত করা, আর 
41 3। মানে ৪০০ - শুধুমাত্র আল-াহর প্রতি ঈমান আনা । 
* এ৷ ১ সকল 4 ১৮৯ এর ৬ আর এ 3। মানে শুধু আল-াহর 
০৩ 
এখানেই কাফিরদের/মুশরিকদের সাথে মুসলিমদের মূল পার্থক্য। 
কাফিররা আল-াহকে ও মানে আবার মূর্তিও মানে । তাই একদিকে 
আল-াহর ইবাদত করতো আবার অপর দিকে খানায়ে কাবা ও তার 
আশ-পাশে তিনশত ঘাটটি মূর্তি স্থাপন করে ছিল। এজন্য কাফিরদের 
সঙ্গে আমাদের ৷ ৷ নিয়ে কোন বিরোধ নাই, বিরোধ হচ্ছে &। এ 
নিয়ে। 
এ জন্যেই বোধ হয় আমাদের দেশের অনেক পীর সাহেবদেরকে দেখা 
যায়, যারা মুরীদদের কে শুধু &। 3। যিকির করায় আবার কেউ 4 3 
আস্ডে &। 3। জোরে যিকির করায়, আবার কেউ 4 3। আগে এ এ 
পরে যিকির করায় যাতে কাফির, মুশরিক এবং শয়তানরা শুনে ক্ষেপে 
নাযায়। 


কিতাবুল ঈমান ১১২ 

রাসূল (সাঃ) এর সাথে মক্কার মুশরিকদের “| ১*-নিয়েই বিরোধ 

ছিল, 4 | নিয়ে নয় 
প্রথম দলীল, আল-াহ তা“আলা ইরশাদ করেনঃ 

95725 Mr 3 4. ১ ০ 051211946%% 

“তাদের যখন বলা হত, আল-াহ্‌ ব্যতীত কোন ইলাহ নেই, তখন তারা 
ওদ্বত্য প্রদর্শন করত । ছেফফাত, ৩৭৪ ৩৫) 
আমাদের বুঝতে হবে যে, মক্কার মুশরিকরা 4 1-র মধ্যে কোন 
মতবিরোধ করে নি, বরং তারা মতবিরোধ করেছিল শুধুমাত্র 4 3 -র 


মধ্যে! 
তারা বলতো আল-াহকে তো আমরাও মানি 
আল-াহর ছিফতকে আমরাও মানি 
আল-াহর কুদরতকে আমরাও মানি 
আল-াহর ইলমকে আমরাও মানি 
আল-াহর যে ব্যাবস্থাপনা আমরাও মানি 
আল-াহ জমিনের সৃষ্টিকারী । আমরাও মানি 
আল-াহ আসমান সৃষ্টিকারী । আমরাও মানি 
চন্দ্র, সূর্য সৃষ্টিকারী । আমরাও মানি 


তবে ওহে মুশরেক! তোদের সাথে আমাদের বিরোধ কোথায়? 
তখন তারা বলবেঃ আমরা আল-াহতেও বিশ্বাস করি এবং আমাদের দেব- 
দেবীতেও বিশ্বাস করি । শুধু আল-াহ নয়, এ খু। ও আছে আবার ৩9১ ৬ 


ঞ। ও আছে। সুতরাং এখানে পার্থক্য হলো ‘ই’ এবং “ও” র মধ্যে । 


“লা ইলাহা*র ঝগড়া? 
রাসূল (সাঃ) বলতেন £ আল-াহ ছাড়া আর কোন মাবুদ নেই । 
মুশরিকরা বলতো ৪ আল-াহ ছাড়া আরও মাবুদ আছে। 


কিতাবুল ঈমান ১১৩ 
মুশরিকরা বিরোধীতা করতো! 
বুঝা গেল, আগে না, পরে হাঁ । আল-াহ তাআলা ইরশাদ করেনঃ 
99555 Ml 31 41 ২ ০৮ 05121196780 
অর্থ: “তাদের যখন বলা হত, আল-াহ্‌ ব্যতীত কোন ইলাহ নেই, তখন 
তারা ওদ্বত্য প্রদর্শন করত ৷” ছেফফাত, ৩৭ ৩৫) 
১৮৩০ এর মানে হচ্ছে 8 
আমাদের মুকাবেলা করতে পারে এমন কে আছে? আমাদের শক্তি আছে, 
পার্টি আছে, মন্ত্রী-এম.পি আছে। 
&। 3 4! 3 র কথা শুনে ওদের ব্লাড প্রেশার শুর হয়ে যেত, চক্ষু লাল 
হয়ে যেত, রাগে-ক্ষোভে দাঁত কড়-মড় করতো, চিৎকার করতো ৪ 
১৯৮০ ০০৭ একা SS ৩5958 
অর্থ: “এবং তারা বলতো, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের 
ইলাহদেরকে পরিত্যাগ করব ।” (ছফফাত, ৩৭৪ ৩৬) 
বুঝা গেল, তারা %। 1 4 3 র অর্থ ঠিকমতই বুঝেছিল। নতুবা 1556 এ 
(৫ (আমাদের ইলাহদেরকে পরিত্যাগ করব?) এ কথা কেন বললো? হাঁ, 
&। 3 &! 3 র অর্থ তাই। এজন্য মুশরিকরা বৃঝে-শুনেই প্রতিবাদ করেছে। 


এক শ্বাসে দুই গালি 
রাসূল সাল-ল-াহু আলাইহি ওয়া সাল-মের আবেগময় তাওহীদের 
দাওয়াত এবং ঈমানদীপ্ত আহ্বানে তাদের উচিত ছিল এ (লাব্বাইক) 
বলে সাড়া দেওয়া এবং রাসূলের আহ্বানকে অন্ডুরের গভীরে স্থান 
দেওয়া। কিন্তু হতভাগা মুশরিকরা রাসূল সাল-াল-াহু আলাইহি ওয়া 
সাল-মকে এক শ্বাসে দুই গালি দিল ৪ 


+ (কবি) তাদের ভাষায় “বেহুদা প্রলাপকারী* । 
১৯ (উন্মাদ) বিবেক-বুদ্ধি ও কান্ড জ্ঞানহীন। 


কিতাবুল ঈমান ১১৪ 
অথচ আল-াহ তাআলা স্বীয় রাসূলের স্বপক্ষে ঘোষণা করছেনঃ 
2 ৬৮০৫ Gj Al ১৮৩ us 
“আমি রসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্যে তা শোভনীয়ও 
নয়। (ইয়াসীন, ৩৬৪ ৬৯) 
১৯৮০৭ এ ৮ ৩3 55222 ৮ pls © 

অর্থ: “নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে। 

আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন । (কলম, ৬৮৪ ১-২) 

বুঝা গেল, তাওহীদের বক্তব্য শুনে গালি দেওয়া মুশরিকদের পুরাতন 

অভ্যাস। বর্তমানেও তার ব্যতিক্রম নয় । 

দ্বিতীয় দলীলঃ ৷ ! 41 ১ -র জবাবে মুশরিকরা যে সমস্ড় কথা-বার্তা 

বলতো, পবিত্র কুরআন সেগুলো রেকর্ড করে রেখেছে, বাটন চাপুন আর 

শুনুন কুরআন কি বলছেঃ 

১৬4 05 612৩5 ds আন এ তার 555 52৯40 5৬৪ 

১০৯5 Oy টা এ 19৮5 19৯৮ Of He 9 Gl; ০০৬ 
১12 

“আর কাফেরগণ বললোঃ এ-তো এক মিথ্যাচারী, যাদুকর সে কি বহু 

ইলাহকে এক ইলাহ তে কেন্দ্রীভূত করে ফেললো । নিশ্চয় এটা এক 

বিস্ময়কর ব্যাপার । তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে 

যে, তোমরা চলে যাও এবং তোমাদের ইলাহদের ইবাদতে দৃঢ় থাক। 

নিশ্চয়ই এ বক্তব্য কোন বিশেষ উদ্দেশ্যে প্রণোদিত ৷ (ছোয়াদ, ৩৮৪ ৫) 

এ আয়াত থেকে বুঝা গেল যে, মক্কার কাফির-মুশরিকদের “এক ইলাহ" 

সম্পর্কে কোন ধারণা-ই ছিল না। বরং রীতিমত তারা এটাকে বিস্ময়কর 

মনে করতো । 

এ কারণেই রাসূল সাল-াল-াহু আলাইহি ওয়া সাল-ামকে তাওহীদের 

দাওয়াত দেওয়ার কারণে জুলুম-অত্যাচার, নির্যতিন-নিপীড়ন, ও চরম 

গালি-গালাজের লক্ষবস্ততে পরিণত করলো । কখনও “কবি”, ‘উন্মাদ’ 

আবার কখনও “যাদুকর”, ‘মিথ্যাবাদী’ আবার কখনও 'স্বার্থবাদী” ও 

“ক্ষমতা দখল করার পায়তারাকারী” বলে অপবাদ দিতে লাগলো । 


কিতাবুল ঈমান ১১৫ 

ওদের এত বিরোধীতার কারণ ছিল একটাই, কেন মুহাম্মাদ সাল-াল-াহু 
আলাইহি ওয়া সাল-ম তাদের বহু ইলাহ ও বহু রবের বিরোধীতা করে 
এক ইলাহের ইবাদতের দিকে আহ্বান করছে? তারা চরমভাবে ক্ষিপ্ত হয়ে 
বললোঃ চলো, মুহাম্মাদ সাল-ল-হু আলাইহি ওয়া সাল-াম যদি 
আমাদের আলেহা'দের মূলোৎপাটন করতে চায় তাহলে আমরাও দীপ্তপায়ে 
আমাদের আলেহা*দের সাহায্যে অবিচল থাকবো । 

বুঝা গেল, তাদের দাবী ছিলঃ 

* তোমরা আমাদের আলিহা*দের বর্জন করো না। 

* তাদেরকে চ্যালেঞ্জ করো না। 

* তাদের ক্ষমতাকে অস্বীকার করো না। 

এর দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যায় যে, যেমনিভাবে আল-াহ তাআলার 

সমস্ডু ছিফতকে স্বীকার করার নাম তাওহীদ। তেমনিভাবে 

গাইরঁল-াহ-র ইবাদতের সমস্ড় কিছুকে অস্বীকার করার নামও 

তাওহীদ। 


গালির সংখ্যায় আরও সংযোজনঃ 
+ (কবি) তাদের ভাষায় “বেহুদা প্রলাপকারী* । 
১৯ (উন্মাদ) বিবেক-বুদ্ধি ও কান্ড জ্ঞানহীন। 
৮৬ (যাদুকর)। 
145 (মিথ্যাবাদী) । 
বুঝা গেল মুশরিকরা তাওহীদের বক্তব্য যতবেশী শুনবে, শিরকের আগুন 
ততবেশী জ্বলবে । অতএব শিরকের গতি বুঝতে হলে তাওহীদের বাণী 
বেশী শুনাতে হবে। 
কুরআনের তৃতীয় সাক্ষীঃ 
আল-াহ তা‘আলা মুশরিকদের জ্বালাতন বৃদ্ধির করার জন্য আরেকটি নতুন 
পদ্ধতি বাতলে দিয়েছেন । আর তা হলোঃ %! 3 এর পরিবর্তে ৮০ এর 
গুলি ব্যবহার করো, দেখবে তাদের হদপিত্রে স্পন্দন বহুগুণে বেড়ে 
যাবে। ইরশাদ হচ্ছে ঃ 


কিতাবুল ঈমান ১১৬ 
192) ₹৯)৩১ 46195 ১০৯৩ 0081 এ ৩৫ ৩৫199 

অর্থ: “যখন আপনি কোরআনে আপনার রবের একতৃ বর্ণনা করেন, তখন 
অনীহাবশত: ওরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় ।” (বনী ইসরাঈল : ৪৬) 
তারা বলেঃ আমাদের লাত’ কোথায় গেল? উষ্যা’ কোথায় গেল? মানাত’ 
কোথায় গেল? হোবাল' কোথায় গেল? পীর’ কোথায় গেল? খাজা বাবা' 
গাজা বাবা’ ল্যাংটা বাবা’ কোথায় গেল? 

1০15 0 YS 0 
অর্থ: “সে কি সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেললো ৷” (ছোয়াদ : ৫) 
তারা বলে ৪ আল-াহ ও আছেন, খাজা বাবা ও আছেন, আল-াহ ও 
আছেন, গাজা বাবা ও আছেন, আল-াহ ও আছেন, কবর ওয়ালা ও 
আছেন, আল-াহ ও আছেন, পীর সাহেব ও আছেন । রাসূল (সাঃ) বলেন 
নাই। 


ও’ এবং ই'-র পার্থক্য 
কুরআনের চতুর্থ সাক্ষী ৪ 


95815591513 ASG ০5571 3 0501 ৩০508 ৩০901 5৬ All 555151$ 


3552০528191 49 ৬ 
অর্থ: “যখন আল-াহ্‌্র এককতৃ আলোচনা করা হয়, তখন যারা পরকালে 
বিশ্বাস করে না, তাদের অন্ডুর সংকুচিত হয়ে যায়, আর যখন আল-াহ্‌ 
ব্যতীত অন্য ইলাহ*দের আলোচনা করা হয়, তখন তারা আনন্দে 
উল-াসিত হয়ে উঠে ৷” (যুমার, ৩৯৪ ৪৫) 
আল-াহ তা'আলা এখানে মক্কার কাফের-মুশরিকদের আজব চিত্র তুলে 
ধরেছেন, যখন এক আল-াহ তথা তাওহীদের আলোচনা করা হয়, তখন 
তাদের মনটা খারাপ হয়ে যায় রাগে-ক্ষোভে, অন্ড়রটা ফেটে যেতে চায় । 


কিতাবুল ঈমান ১১৭ 
হয়, তখন তাদের মনটা আনন্দে উদ্ভাসিত হয়, খুশীতে বাগ বাগ হয়ে যায়, 
চেহারা উজ্জ্বল হয়ে যায়। 
তাওহীদের কথা বললে ঃ পাথর বৃষ্টি বর্ষণ হবে, গালি-গালাজের তুফান 
বয়ে যাবে, ভৎসনা ও তিরক্কারের বাজার গরম হয়ে যাবে, শোড়-গোল 
শুর” হয়ে যাবে, আর যদি আল-াহর সাথে ঘোড়া শাহ্‌, গাধা শাহ, ইঁদুর 
শাহ, বাঁদর শাহ, লেচু শাহ, গোলাপ শাহ ইত্যাদি যোগ করা হয়, তাহলে 
আনন্দ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হবে, বাহ্‌ বাহ পাওয়া যাবে, 
হাদিয়া-তুহফাতে পকেট ভরে যাবে, হালুয়া-মিষ্টি স্তুপ লেগে যাবে, খাদেম- 
খুদ্দামের লাইন লেগে যাবে, আলীশান ইমারত নিমণি করা যাবে। 
কুরআনের পঞ্চম সাক্ষীঃ 
গে এ] SSG ak 4 2584 ONG চি 55 i ভ5 9 ৪6 SIS 
শি 
অর্থ: “তোমাদের এ বিপদ এ কারণে যে, যখন এক আল-াহকে ডাকা 
হত তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে । এখন আদেশ তাই, যা আল-াহ্‌ 
করবেন, যিনি সর্বোচচ, মহান ।” (আল-মুমিনুন, ৪০ ১২) 
এ আয়াতেও প্রমাণিত হল যে, কাফির-মুশরিকদের সঙ্গে মুসলিমদের মূল 
পার্থক্য ‘তাওহীদ’ ৷ 
ইসলাম বলে ঃ গাইরল-ীহ'কে বর্জন করতে হবে, তারা বলে ঃ 
গাইরল-াহ'কে বর্জন করা যাবে না। গাইর-ল-াহ'র নামে নজর- 
নাইয়াজ ও মান্নত বন্ধ করা যাবে না। গাইর-ল-াহ*কে হাজত রাওয়াঁ, 
আকিদার বিরোধীতা করা যাবে না। 


পূর্ববর্তী উম্মতের মুশরিকরাও এ রোগে আক্রান্ড় ছিল 
অলী-আউলিয়াদের) কে যোগ করার এ রোগ শুধু মক্কার মুশরিক'দের 
মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং পূর্ববর্তী উম্মতের মুশরিকরাও এ রোগে 


কিতাবুল ঈমান ১১৮ 

আক্রান্ড় ছিল। সুতরাং এ কথা বলা যায় যে, রোগ একটাই কিন্তু ডাক্তার 
পরিবর্তন হচ্ছিল। 
কুরআনের ষষ্ঠ সাক্ষীঃ 
3৯৮ be dlls 599 265 চে ৪ SLE be জেতা ৪ Sb 2 

০৫৬ HL ০55 A ২ এ 
অর্থ: “তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে-নুহ, আদ ও 
সামুদের এবং তাদের পরবতীদের খবর পৌছেনি? তাদের বিষয়ে আল-াহ্‌ 
ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বরগণ প্রমানাদি 
নিয়ে আগমন করেন । (ইবরাহীম, ১৪৫ ৯) 
যখনই নবী-রাসুলগণ মুশরিক সম্প্রদায়কে তাওহীদের কথা বলেছেন এবং 
তাদের কাছে দলীল-প্রমানের ভিত্তিতে “লা ইলাহা ইল-হ*র মূল দাবী পেশ 
করেছেন, তখনই তারা (কাফেররা) জবাবে বলেছেঃ 
oh 9৩০ 95 ৪ 44 SS UG 954 ১655 এত ১৭ 3] ৮5) 
অর্থ: “তোমরা তো আমাদের মতই মানুষ! তোমরা আমাদেরকে এ মাবুদ 
থেকে বিরত রাখতে চাও, যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করত । 
অতএব তোমরা কোন সুস্পষ্ট প্রমাণ আনয়ন কর ।” (ইবরাহীম : ১০) 
এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, পূর্ববর্তী উম্মতের মুশরিকগণ ও নবী- 
রাসুলদের দাওয়াতকে অস্বীকার করেছিল এ কারণে যে তারা বুঝতে 
পেরেছিল আমাদেরকে আল-াহ ছাড়া অন্য মাদুদদের ইবাদত করা থেকে 
বাধা প্রদান করা হচ্ছে। 
রোগের কথা উলে-খ করেছেনঃ আপনিও শুনুন - 
কওমে নূহ $ 

17০56 3509 ৩০94 36165 361১9 6955 YG SUT HH 319৬ 

অর্থ: “তারা বলছে: তোমরা তোমাদের ইলাহ*দের ত্যাগ করো না এবং 
ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে ।” (নূহ, ৭১৪ 
২৩) 
হযরত নূহ (আঃ) তার জাতিকে পূর্বের আয়াতে শুধু এক ইলাহের 
ইবাদতের দিকে আহ্বান করেছে । তিনি কোন গীর-বুযুর্গের নাম উলে-খ 


কিতাবুল ঈমান ১১৯ 
করেন নাই। অথচ তার জাতি প্রতিউত্তরে পাঁচজন আল-াহ ওয়ালা*দের 
নাম উলে-খ করলো । বর্তমানে ও তাওহীদের দাওয়াত দিলে বিভিন্ন পীর- 
বুজুর্গদের কথা উলে-খ করা হয়। 
কওমে আদ £ 
650 454 04 5 505 855 At 44 ৮1198 

অর্থ: “তারা বলল: তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছ যে আমরা 
এক আল-াহ্‌্র এবাদত করি এবং আমাদের বাপ-দাদা যাদের ইবাদত 
করত, তাদেরকে ছেড়ে দেই?” (আরাফ, ৭৪ ৭০) 
অর্থাৎ তারা আল-াহর ইবাদত করতে আপত্তি করে নাই, শুধু তাওহীদ 
তথা এক আল-াহর ইবাদত করতেই তাদের আপত্তি ছিল। 
কওমে হুদ £ 
হুদ (আঃ) এর জাতি অহংকার এবং দাম্ভিকতা প্রকাশ করে হুদ (আঃ) কে 
বললো: 
৩৫ ৬5 ৬৪ এ: ৬৪ ভা এ LS ৩ মল এ ৩ ১৯ 5 19৪ 
“তারা বলল-হে হুদ, তুমি আমাদের কাছে কোন প্রমাণ নিয়ে আস নাই, 
আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই । (হুদ, ১১৪ ৫৩) 
এই আয়াতেও প্রমাণিত হলো ঃ হুদ (আঃ) গাইর+ল-াহর ইবাদতের 
পারে নি। 
কওমে 8 
Uj 5১৫ ৩ 435 Of ৬555 0315 এ CSB ৪৩০ 5198 

১ SLUGS be Bd 19 
‘তারা বলল-হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। 
আমাদের বাপ-দাদা যার ইবাদত করত তুমি কি আমাদেরকে তার ইবাদত 
করতে নিষেধ কর? কিন্ডু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচছ 


কিতাবুল ঈমান ১২০ 

আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে, মন মোটেই সায় দিচেছ না। 
(হুদ, ১১৪ ৬২) 
আহলে মাদয়ান ৪ 
হযরত শুআইব (আঃ) তার জাতিকে তাওহীদের দাওয়াত দেওয়ার পরে 
তার জাতি তাকে উত্তর দিলো ৪ 

(৫ 50 45 ডা 46 ৩১৬ ০০৮ ৫198 
অর্থ: “তারা বললঃ হে শুআইব (আ:) তোমার সালাত কি তোমাকে ইহাই 
শিক্ষা দেয় যে, আমরা এসব ইলাহ*দেরকে পরিত্যাগ করব আমাদের বাপ- 
দাদারা যাদের ইবাদত করত?” (হুদ, ১১৪ ৮৭) 
উলে-খিত আয়াতগুলো দ্বারা বুঝা যায় যে, সর্বকালে মুশরিকরা আল-াহ 
তাআলার একতৃবাদকে অস্বীকার করতো, এবং তার কঠোর বিরোধী ছিল। 


তাওহীদের শর্তাবলী বনাম 4 | 411১ এর শতবলী ৪ 
শর্ত এমন একটি বিষয়, যার অনুপস্থিতিতে অন্যের অনুপস্থিতি অপরিহার্য 
এবং যার অস্ড্িতে অন্যের অস্ডিক্ অপরিহার্য নয় । আর এটা হয়ে থাকে 
জিনিসের বাইরে এবং তা শুর করার পূর্বে । তাওহীদের অনেকগুলো শর্ত 
আছে। এর গুর-তু অপরিসীম । এ সম্পর্কে জ্ঞানার্জন এবং এর শর্তগুলো 
পূরণ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব । এটা এজন্য যে, কারো 
মাঝে তাওহীদের কোনো শর্ত না পাওয়া গেলে তার মধ্যে ঈমান ও 
ইসলাম মূলই পাওয়া গেলো না বলে বিবেচিত হবে । যেমন নামাজ সহীহ 
হওয়ার শতবিলীর মধ্যে যদি কোনো একটি শর্ত -যেমন কেবলামুখী হওয়া 
অথবা ছতর ঢাকা- না পাওয়া যায় তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে। 


তাওহীদের শর্ত ৭ (সাত) টি 
প্রথম শর্ত ৪ ৮২) (জ্ঞান) 8 
আল-াহ তাআলা ইরশাদ করেছেনঃ 
0 ১ এ! ও এ eG 


কিতাবুল ঈমান ১২১ 

অর্থ: “তুমি জেনে রাখো, আল-াহ ছাড়া কোনো ইলাহ নেই ।” (মুহাম্মদ, 
১৯) 
এটা এ জন্য যে, আল-াহ এক এবং একমাত্র তিনিই ইবাদতের হকদার'- 
এ কথা না জানা, বান্দার ইসলাম গ্রহণযোগ্য হওয়ার পথে বিরাট অন্ড় 
রায়। এ কারণেই (তাওহীদের) এলেম বা জ্ঞানকে বান্দার ইসলাম কবুলের 
শর্ত নিধরিণ করা হয়েছে । রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, 

মরণ ০৯১ 81 এ এ। ৩ এ 5৯2 ০৩ ০ 
অর্থ: “আল-াহ ছাড়া কোন ইলাহ নেই” একথা জানা অবস্থায় যে ব্যক্তি 
মৃত্যু বরণ করলো সে জান্নাতে যাবে ।” (মুসলিম) 
আল-ামা শাইখ আব্দুর রহমান বিন হাসান আল শাইখ (রহঃ) বলেছেনঃ 
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরাম “লা ইলাহা 
ইল-াল-াহর অর্থ এবং এর দ্বারা কি অস্বীকার করা হয়, আর কি সাব্যস্ড় 
করা হয় তা বর্ণনা করতে গিয়ে উলে-খ করেছেন ৪ “লা ইলাহা 
ইল-ীল-ীহ'র উপকারিতা হচ্ছে এর অর্থসহ সেই ইলমে ইয়াকীনী বা 
নিশ্চিত জ্ঞান লাভ করা যা ০৬ ০ (কি অস্বীকার করা হয় আর কি 
সাব্যস্ডু করা হয় তা) সহ জানা আল-াহ ওয়াজিব করে দিয়েছেন। 
ওয়াজির আবুল মুজাফফর ইফছাহ নামক গ্রন্থে বলেছেনঃ লা ইলাহা 
ইলাহা ইল-াল-াহ* (আল-াহ ছাড়া কোন ইলাহ নেই) সম্পর্কে সুস্পষ্ট 
জ্ঞান থাকতে হবে । যেমনটি পূর্বের আয়াতে বলা হয়েছে। 
তিনি আরো বলেনঃ আরবী গ্রামারের দৃষ্টিতে | শব্দের পরে আল-াহ 
শব্দের পেশ হওয়ার দ্বারা এটাই বুঝানো হয়েছে যে, উলুহিয়্যাত (ইলাহ 
হওয়ার যোগ্যতা) একমাত্র আল-াহর জন্যই নির্দিষ্ট। অতএব আল-াহ 
তায়ালা ছাড়া অন্য কেউ উলুহিয়্যাতের হকদার হতে পারে না। তিনি 
বলেনঃ এখানে সারকথা হচ্ছে, তাগুতকে অস্বীকার করা এবং আল-াহর 
প্রতি ঈমান পোষণ করা উভয় বিষয়ই এ কালেমার অন্ডর্ৃক্ত এ কথাটি 
জেনে নেয়া। তাগুতের ক্ষেত্রে আপনার উলুহিয়্যাতের অস্বীকৃতি আর 
যারা তাগুতকে প্রত্যাখ্যান করেছে আর আল-াহর প্রতি (ইলাহ হিসেবে) 
ঈমান এনেছে । (আদ দার” সুন্নাহ) 


কিতাবুল ঈমান ১২২ 

শাইখ আব্দুল-াহ বিন আবদির রাহমান আবা বাতিন (রহঃ) বলেনঃ 
আল-াহ তায়ালা বলেছেনঃ 
208 41 9045 ২9 এ] 5 Sf lads 4 19345 AW EN 1s 
অর্থ: “বস্তুতঃ সকল মানুষের জন্য এটা একটা পয়গাম। আর এটা 
পাঠানো হয়েছে এ জন্য যে, এর দ্বারা তাদেরকে সাবধান করা হবে এবং 
তারা জেনে নিবে যে, প্রকৃতপক্ষে ইলাহ শুধু একজনই, আর বুদ্ধিমান 
লোকেরা যেন চিন্ড-ভাবনা করে ।” (ইবরাহীম, ১৪৪ ৫২) 
উপরোক্ত আয়াতে ০১ এ! 9১ এ 19১৪ (যাতে তারা বলে, প্রকৃত পক্ষে 
ইলাহ একজনই) বলা হয়নি । আল-াহ তায়ালা আরো বলেছেনঃ 

১৯০ ৮৯) SFU এছ ৩ সি! 
অর্থ: “যারা জেনে শুনে সত্যের স্বাক্ষ্য দিয়েছে তাদের কথা ভিন্ন।” 
অর্থাৎ তারা অল্ড়রে যা জানে তাই মুখে স্বাক্ষ্য দিয়েছে৷ রাসুল (সঃ) 
বলেছেনঃ “আল-াহ ব্যতীত কোনো ইলাহ নেই” এ কথা জানা অবস্থায় 
যে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে যাবে । এসব আয়াত দ্বারা ওলামায়ে 
কেরাম এটাই প্রমাণ করেছেন যে, মানুষের ওপরে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে 
আল-াহকে জানা । উপরোক্ত আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়েছে, যে 
সবচেয়ে বড় ফরজ হচ্ছে “অর্থ সহ লা-ইলাহা-ইল-ীল-ীহর জ্ঞানার্জন 
আর সবচেয়ে বড় মূর্খতা হচ্ছে অর্থসহ লা-ইলাহা ইল-াল-াহর জ্ঞান না 
থাকা । অতএব অর্থসহ কালেমার জ্ঞান লাভ যেমনি ভাবে সবচেয়ে বড় 
ওয়াজিব, তেমনিভাবে কালেমার অর্থ সম্পর্কে অজ্ঞতা হচ্ছে বড় মূর্খতা । 
শাইখ মুহাম্মদ আবদুল ওয়াহহাৰ বলেছেন, অর্থ জানা ব্যতীত এবং 
কালেমা (লা-ইলাহা- ইল-াল-াহ) এর দাবী মোতাবেক কর্ম সম্পাদন 
ব্যতীত শুধুমাত্র শাব্দিক স্বাক্ষ্য প্রদানকারী ব্যক্তি মুসলমান হতে পারে না, 
বরং এ মৌখিক স্থাক্ষ্য আদম সন্ড্রনের বিরদ্ধে একটি দলিল হিসেবে 
বিবেচিত। অবশ্য যারা শুধু মৌখিক স্বীকৃতিকে ঈমান বলে থাকে যেমন 
কাররামিয়া সম্প্রদায় এবং যারা আল্ডুরিক স্বীকৃতি ও বিশ্বাসকে ঈমান 
বলে যেমন জাহামিয়া সম্প্রদায়, তারা এ মতের বিরোধিতা করে । 
আল-াহ তায়ালা মুনাফিকদের কর্ম ও দাবীর ব্যাপারে তাদের মৌখিক 
্বাক্ষ্য প্রদানকে মিথ্যা আখ্যায়িত করেছেন । অথচ স্বাক্ষ্য প্রদানের ক্ষেত্রে 


কিতাবুল ঈমান ১২৩ 

বাক্যের মধ্যে তারা কয়েক ধরণের “তাগিদ” (91010118515) ব্যবহার 
করেছেন । আল-াহ তায়ালা ইরশাদ করেছেনঃ 
2155 SY Ste 20$ 4 def ৩) 468 9 65020 Ie 19 

3১4 959 9 ২৫ 2 
অর্থ: “আপনার কাছে মুনাফিকরা যখন আসে তখন বলেঃ আমরা স্বাক্ষ্য 
দিচ্ছি যে, আপনি অবশ্যই আল-াহর রাসূল । আল-াহ জানেন যে, আপনি 
অবশ্যই আল-াহর রাসুল। আর আল-াহ স্বাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা 
অবশ্যই মিথ্যাবাদী” । (মুনাফিকুন, ৬৩৪ ১) 
মুনাফিকরা তাদের মৌখিক স্বাক্ষ্রকে আরবী গ্রামারের দৃষ্টিকোন থেকে 
তিনটি- J নিশ্চয়ই) J (অবশ্যই) এবং =| এ (বিশেষ্য প্রধান 
বাক্য) এর মাধ্যমে তাগিদ (10010178515) ব্যবহার করেছে। আল-াহ 
তায়ালাও তাদের স্থাক্ষ্যকে বাক্যের মধ্যে হুবহু তাগিদ (emphasis) 
দিয়ে মিথ্যা আখ্যায়িত করেছেন। এর সাথে সাথে তাদেরকে বিশ্রী 
উপাধিতে ভূষিত করার ঘোষণা দিয়েছেন এবং তাদের ভয়ংকর ও বীভৎস 
জ্ঞানের কথা বলেছেন। এ তথ্যের মাধ্যমে আপনাকে অবশ্যই জানতে হবে 
যে, ঈমান নামটির মধ্যে অবশ্যই আনল্ডুরিক স্বীকৃতি এবং তদানুযায়ী 
আমল (কর্ম) পাওয়া যেতে হবে। 
যে ব্যক্তি লা-ইলাহা ইল-াল-াহর স্বাক্ষ্য দিলো আবার গাইর+ল-াহর 
(আল-াহ ছাড়া অন্যকিছু) ইবাদত করলো, তার এ স্বাক্ষ্যের কোনো মূল্য 
নেই, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং ইসলামের কিছু কাজ কর্ম 
করে। যে ব্যক্তি কিতাবের (ইসলামের) কিছু মানবে আর কিছু মানবে না 
তার উদ্দেশ্যে আল-াহ তায়ালা বলেনঃ 


১৯১ 92836 ৮৩৫ ০০৭ ০৮০৫ 
অর্থ: “তোমরা কি কিতাবের কিছুঅংশ বিশ্বাস করো আর কিছুঅংশ 
অবিশ্বাস করো?” বোকারা,২ঃ ৮৫) 


কিতাবুল ঈমান ১২৪ 

দ্বিতীয় শর্ত ঃ ৮ (দৃঢ় বিশ্বাস) £ 
তাওহীদ (আল-াহর একাতৃবাদ) জানার পর এবং লা-ইলাহা ইল-1ল-1হর 
অর্থ জানার পর এ কালেমার প্রতি বান্দার দৃঢ় বিশ্বাস থাকতে হবে । এবং 
এর দ্বারা সব ধরণের ইবাদত যে একমাত্র আল-াহরই উদ্দেশ্যে নিবেদন 
করতে হবে এ কথার প্রতিও তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এ কালেমা 
দ্বারা যা বুঝানো হয়েছে সে ক্ষেত্রে বান্দার অল্ডুরে কোনো ধরণের দ্বিধা ও 
সন্দেহ থাকতে পারবে না। আল-াহ তায়ালা ইরশাদ করেছেনঃ 
66026 19445 1965 6 8 45505 aly IT ভে ০৮৮1 এ! 
“প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, যারা আল-াহ ও তার রাসূলের (সঃ) প্রতি 
ঈমান এনেছে, অতঃপর কোন সন্দেহ পোষন করেনি এবং জানমাল দিয়ে 
আল-াহর পথে জিহাদ করেছে । তারাই সত্যবাদী ও সত্যনিষ্ঠ লোক ।” 
(হুজুরাত, ৪৯৪ ১৫) 
: 012 42৬ dil ৪০০ এ ০৪৮) JEU এ এ ৬৮) ৪9৮৯ ওঠ ৩ 
এ ৮৮ এ ৬ 1 ৪৮ এ এ ০৮৮) sly dl এ! এ! এ ০5859 
৮2). ৩৪ অপি এতে ৮) 82) এট (খা ৩১ 3! ০০৪৪ 

(£০-£ ৫০ dl 
অর্থ: “সহীহ হাদীসে নবী করীম (সঃ) ইরশাদ করেছেনঃ যে বান্দা স্বাক্ষ্য 
দেয়, “আল-াহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি (মুহাম্মদ) (সঃ) 
আল-াহর রাসুল” আর এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ না করে 
আল-াহর সাথে সাক্ষাত করে (মৃত্যু বরণ করে), তাহলে সে জান্নাতে 
প্রবেশ করবে ৷” মুসলিম, হাদীস নং ৪৪-৪৫) 


তৃতীয় শর্তঃ 05৬1 (গ্রহণ করা) ৪ 

তাওহীদ জানার পর লা-ইলাহা ইল-ল-াহর অর্থ জানা এবং তার প্রতি দৃঢ় 
বিশ্বাস স্থাপন করার পর কালেমাকে মনে-প্রাণে গ্রহণ করতে হবে কোনো 
প্রকার ইবাদতের মাধ্যমেই তা প্রত্যাখ্যান করা যাবে না। অর্থাৎ কোনো 
প্রকার ইবাদতই তাওহীদের পরিপন্থি হবে না। 


কিতাবুল ঈমান ১২৫ 
6154 ৫ 39555 , 95785 di ২ ৭] ২০৪ 05 91196৮% 
“এসব লোকেরা এমন ছিলো যে, তাদেরকে যখন বলা হতোঃ “আল-াহ 
ছাড়া কোনো ইলাহ নেই“ তখন তারা অহংকারে ফেটে পড়তো । তারা 
বলতোঃ আমরা এক পাগল কবির কথায় নিজেদের মাবুদগ্তলোকে 
পরিত্যাগ করবো? ” সোফফাত, ৩৭৪ ৩৫-৩৬) 
কেউ যদি তাওহীদ সম্পর্কে সুস্পষ্টভাবে জানার পরে গ্রহন না করে তার 
অবস্থা হবে উপরোক্ত আয়াতে বর্ণিত মুশরিকদের মত। 
চতুর্থ শর্তঃ 33833 (সমর্পন করা) ৪ 
তাওহীদ জানার পর, লা ইলাহা ইল-াল-াহর অর্থ, এর প্রতি দৃঢ় বিশ্বাস 
স্থাপন, ইবাদতের মাধ্যমে কালেমা গ্রহণ করার পর অবশ্যই লা ইলাহা 
ইল-াল-ীহর কাছে নিজেকে সমর্পন করতে হবে । এ সমর্পন হবে সকল 
তাগুতের সাথে কুফরী করার মাধ্যমে এবং তাগুত থেকে নিজেকে মুক্ত 
করার মাধ্যমে, এক আল-াহর প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে । 
আল-াহ তায়ালা ঘোষণা করেছেনঃ 
৩৪19৩ 3 তি লি Ph এ ৩৪০০ SF ৪৪৮৮ 3০১ ১৪ 
অর্থ: “না, হে মুহাম্মদ, তোমার রবের নামে কসম, তারা কিছুতেই 
ঈমানদার হতে পারেনা, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে 
তোমাকে ন্যায়বিচারক হিসেবে মেনে নিবে । অতঃপর তুমি যাই ফয়সালা 
করবে সে ব্যাপারে তারা নিজেদের মনে বিন্দুমাত্র কুষ্ঠাবোধ করবে না বরং 
ফয়সালার সামনে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পন করবে ।” (নিসা : ৬৫) 
তৃতীয় শর্ত ও চতুর্থ শর্তের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, তৃতীয় শর্ত 
(কবুল) কথার মধ্যে, আর চতুর্থ শর্ত (ইনকিয়াদ) হচ্ছে কর্মের মধ্যে । 
আল-ামা আবদুর রহমান বিন হাসান আল শাইখ (রহঃ) বলেছেনঃ 
ইসলাম শুধুমাত্র একটি দাবী এবং মৌখিক উচ্চারণের নাম নয়। বরং 
ইসলামের অর্থ হচ্ছে আল-াহর একতৃকে মেনে নেয়ার মাধ্যমে আল-াহর 
কাছে নিজেকে সমর্পণ ও সোপর্দ করা, একমাত্র আল-াহর রবৃবিয়্যাত ও 
উলুহিয়্যাতের কাছে আত্মসমর্পন করা (আল-াহ ছাড়া অন্য কিছুর 


কিতাবুল ঈমান ১২৬ 

রবুবিয়্যাত ও উলুহিয়্যাতকে অস্বীকার করা)। যেমনটি আল-াহ তায়ালা 
ঘোষণা করেছেনঃ 

এ Ay Dai ৪ dt ৮৪৪ ০১৬ HSS ৩৪ 
অর্থ: “যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল-াহর প্রতি ঈমান 
আনলো, সেই শক্ত রজ্জু আকড়ে ধরলো ।” (বাকারাহ, ২৪ ২৫৬) 
আল-াহ তায়ালা আরো বলেছেনঃ 
rl ST তি পে জুতো CUS 9৫ ২19 3০20 31৬ 2! 


১৬৫ 3 
অর্থ: “বস্তুত সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র আল-াহর। তিনি নির্দেশ 
দিয়েছেন, স্বয়ং তাকে ছাড়া তোমরা কারো দাসতৃ ও বন্দেগী করবে না। 
এটাই সঠিক ও খাটি জীবন বিধান। কিন্তু অধিকাংশ লোকই তা জানেনা ৷” 
(ইউসুফঃ ৪০) (আদ্‌ দুরার আস্‌ সুন্নিয়া কিতাবুত তাওহিদ ২/২৬৪ পৃঃ) 


পঞ্চম শর্তঃ এ (সত্যতা) 8 
তাওহীদ, লা-ইলাহা ইল-াল-াহর অর্থ জানার পর এর প্রতি দৃঢ় বিশ্বাস, 
তা মনে প্রাণে কবুল করা, এর প্রতি নিজেকে সমর্পন করার পর অবশ্যই 
বান্দাকে কালেমার ক্ষেত্রে স্বীয় সত্যতাকে প্রমাণ করতে হবে । 
৮৩ ৩০ be: eg ৪ dil এত BI ৭5১ ELL ০০৭ ০৮ 
U1 ৬৬ | a> এ! 4555 ৩০৬৪ শিপ 99 BH ও এত 01 AG 
হাদীসে নবী (সঃ) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তিই সত্যনিষ্ঠ অল্ডুরে স্বাক্ষ্য 
দিবে যে আল-াহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ (সঃ) আল-াহর 
বান্দা ও রাসুল, আল-াহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে 
দিয়েছেন। (বুখারী, মুসলিম-হাদীস নং ৫৩) 
রাসূল (সঃ) আরো ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি সত্যতার সাথে খাঁটি অল্ড 
রে লা ইলাহা ইল-ল-াহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে । (আহমদ) 
যে ব্যক্তি এ কালেমা শুধু মুখে উচ্চারণ করবে কিন্তু এ কালেমা দ্বারা যা 
বুঝানো হয় তা যদি অন্ডুরে অস্বীকার করে তবে সে নাজাত (মুক্তি) লাভ 
করতে পারবে না, যেমনটি আল-াহর বর্ণনা অনুযায়ী মুনাফিকরা লাভ 


কিতাবুল ঈমান ১২৭ 
করতে পারবে না । মুনাফিকরা শুধু মুখে বলেছিলোঃ iAH J 
আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি অবশ্যই আল-াহর রাসূল” এর জবাবে 
আল-াহ তায়ালা বললেনঃ 
95১43 958৩0 Of 36 909 855 Diy তি 91 
অর্থ: “আল-াহও জানেন, আপনি অবশ্যই তার রাসূল। আর আল-াহ 
সাক্ষ্য দিচেছন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী ।” মুনাফিকুন, ৬৩৪ ১) 
এমনি ভাবে আল-াহ তায়ালা অন্য আয়াতে তাদেরকে মিথ্যাবাদী বলে 
বর্ণনা করেছেনঃ 
৩৮৪৪ ৮১০০ ৯ ৬6 এ CHT ০১৪ ৬০ pO ৩০ 
অর্থ: “আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা 
আল-াহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ প্রকৃতপক্ষে তারা 
ঈমানদার নয় ।” (বাকারা, ২৪ ৮) 


৬ষ্ঠ শর্তঃ ০০১১। (সততা ও একনিষ্ঠতা) $ 
তাওহীদ, লা-ইলাহ ইল-াল-াহর অর্থ, এর প্রতি দৃঢ় বিশ্বাস, অন্ড়ুর দিয়ে 
তা গ্রহণ, এর কাছে নিজেকে সমর্পণ এবং ঈমানের সত্যতা যাচাই এর পর 
বান্দাকে অবশ্যই কালেমার ব্যাপারে মুখলেস বা একনিষ্ঠ হতে হবে । আর 
ইখলাস হচ্ছে বান্দার ইবাদত একমাত্র আল-াহর জন্যই নিবেদিত হওয়া, 
গাইরল-াহর জন্য ইবাদতের বিন্দুমাত্র অংশও নিবেদিত হবে না। 
আল-াহ তায়ালা ইরশাদ করেছেনঃ 

2১ 0 & ০০ 4 19442 ও af 5 
অর্থ: “তাদেরকে এ ছাড়া কোন হুকুমই দেয়া হয়নি যে, তারা খাটি মনে, 
একনিষ্ভাবে একমাত্র আল-াহর ইবাদত করবে ।” (বাইয়্যিনাহ, ৯৮৪ ৫) 
ইখলাসের মধ্যে এটাও অন্ডর্ভুক্ত যে, বান্দা এ কালেমা কোনো ব্যক্তিকে 
কেন্দ্র করে কিংবা কোনো ব্যক্তির সন্তুষ্টির উদ্দেশ্যে বলবেও না আকড়েও 
ধরবে না। 
রাসুল (সঃ) বলেছেনঃ “আল-াহ তায়ালা এ ব্যক্তির জন্য জাহান্নামের 
আগুন হারাম করে দিয়েছেন, যে একমাত্র আল-াহর সন্তুষ্টি লাভের জন্য 
লা-ইলাহা ইল-ীল-াহ উচ্চারণ করেছে ।' (বুখারী ও মুসলিম) 


কিতাবুল ঈমান ১২৮ 
রাসূল (সঃ) আরো বলেছেনঃ “যে ব্যক্তি একনিষ্ঠ অন্ডরে বললো লা- 
জন্য সবচেয়ে সৌভাগ্যবান ৷’ (বুখারী) 


সপ্তম শর্ত 4২ (ভালবাসা) ৪ 
তাওহীদ জানার পর লা-ইলাহা ইল-াল-াহ এর অর্থ, এর প্রতি দৃঢ় বিশ্বাস, 
অন্ডুর দিয়ে তা গ্রহণ, এর কাছে নিজেকে সমর্পন, ঈমানের সত্যতার 
যাচাই, কালেমার ব্যাপারে একনিষ্ঠ হওয়ার পর বান্দাকে অবশ্যই 
কালেমাকে মুহাব্বত করতে হবে। অন্ডুর দিয়ে কালেমাকে মুহাব্বত 
করতে হবে, আর মুখে কালেমার প্রতি মুহব্বতকে প্রকাশ করতে হবে। 
আল-াহ তায়ালা ইরশাদ করেছেনঃ 
ঠা 549 al CAS ged BI সা 99১ ৬ ২৫ ৩০ pl ০ 
ঠা ৬ 4 8 Of তাত 08 ৮15 ৩৮ 45 55 এজ এ 
A 4০ এ 
অর্থ: “আর মানুষের মধ্যে এমনও লোক রয়েছে যারা অন্যান্যকে 
আল-াহর সমকক্ষরূপে সাব্যস্ড় করে এবং তাদের প্রতি তেমনি মুহব্বত 
বা ভালবাসা পোষণ করে, যেমন ভালবাসা উচিৎ একমাত্র আল-াহকে। 
কিন্তু যারা ঈমানদার আল-াহর প্রতি তাদের ভালবাসা সবচেয়ে বেশী । 
আর কতইনা ভাল হতো যদি এ জালেমরা পার্থিব কোনো কোনো আযাব 
প্রত্যক্ষ করে অনুধাবন করে নিতো যে, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল-াহর 
জন্য এবং শাস্ডি প্রদানের ব্যাপারে আল-াহ অত্যন্ড় কঠোর ৷” (বাকারা, 
২৪ ১৬৫) 
শাইখ সুলাইমান বিন সামহান (রহঃ) বলেনঃ এ সব বিষয়ে কথা বলা এবং 
জবাব দেয়ার পূর্বে আমি লা-ইলাহা ইল-ল-াহর অর্থ, এবং উলামায়ে 
কেরাম এ ব্যাপারে যা বলেছেন তা উলে-খ করতে চাই । কালেমার সেই 
শর্তাবলীর কথাও উলে-খ করতে চাই যেসব শর্তাবলী পূরণ করা ব্যতীত 
কোনো মানুষের ইসলাম সঠিক হবে না। একজন মানুষের মধ্যে যখনই এ 
শর্তপ্লোর সমাবেশ ঘটবে এর জ্ঞান, আমল ও ধ্যান ধারণার মধ্যে সমন্বয় 
ঘটিয়ে এ কালেমাকে উচ্চারণ করবে, সাথে সাথে শাইখুল ইসলাম মুহাম্মদ 


কিতাবুল ঈমান ১২৯ 
বিন আবদুল ওয়াহহাব (রহঃ) এর উলে-খকৃত ইসলামের সাথে সাংঘর্ষিক 
দশটি বিষয় থেকে সে মুক্ত থাকবে, তখনই তার ইসলাম সঠিক বলে 
বিবেচিত হবে । কারণ, এটাই হচ্ছে কালেমার মূল, যার উপর ভিত্তি করে 
এসব মাসআলার বিভিন্ন শাখা প্রশাখা এবং হুকুমের উদ্ভব হয়েছে । (আদ্‌ 
দুরার আস সুনিয়া কিতাবুত তাওহীদ) 
আল-ামা শাইখ আবদুর রহমান বিন হাসান আল শাইখ বলেনঃ তুমি 
কালেমার ব্যাপারে যা উলে-খ করেছো তাতে আমি খুশী। তোমার 
জানামতে, অধিকাংশ লোকই লা-ইলাহা ইল-াহর অর্থ সম্পর্কে অজ্ঞ। 
তাদের অবস্থা এই যে, যদি মুখে কালেমার কথা উচ্চারণ করে, তাহলে 
অর্থের দিকটা অস্বীকার করে । তাই ছয়টি অথবা সাতটি বিষয়ে তোমাকে 
খুবই সতর্ক থাকতে হবে। এ ছয়টি বিষয়ের সমাবেশ ব্যতীত একজন 
বান্দা কুফ্রী ও মুনাফেকী থেকে মুক্ত থাকতে পারেনা । একজন বান্দার 
মধ্যে ছয়টি বিষয়ের সমাহার এবং তদানুযায়ী আমল করার মাধ্যমেই 
সত্যিকারে মুসলিম হওয়া সম্ভব। তাই জ্ঞান, আমল, বিশ্বাস, গ্রহণ, 
মুহাব্বত ও আনুগত্যের দিক থেকে বান্দার অন্ডর ও জবানের মধ্যে 
সামঞ্জস্য থাকতে হবে। 
অতএব একজন মুসলমানের জ্ঞান এমন হতে হবে, যেখানে মুর্খতার 
অবকাশ নেই । তার ইখলাস হবে শিরক মুক্ত, সত্যতা হবে মিথ্যাচার মুক্ত, 
তার চরিত্র হতে হবে শিরক এবং নিফাক মুক্ত। তার বিশ্বাস হতে হবে 
সন্দেহ ও সংশয়মুক্ত । সে কালেমা উচ্চারণ করবে অথচ তার মনে কালেমা 
দ্বারা যা বুঝায় তার ব্যাপারে এবং এর দাবীগুলোর ব্যাপারে কোনো প্রকার 
সংশয় থাকবে না । তার মনে থাকবে সেই ভালবাসা, যার মধ্যে থাকবে না 
কোনো ঘৃণা, থাকবে এমন গ্রহণ যোগ্যতা যার মধ্যে থাকবে না কোনো 
অস্বীকৃতি। সেই আরব মুশরিকদের মতো তার অবস্থা হবে না যারা 
কালেমার অর্থ বুঝতো অথচ তা গ্রহন করেনি । 
একজন মুসলিমের মধ্যে থাকা চাই সেই আনুগত্য, যার মধ্যে থাকবে না 
শিরকের অস্ডিত, যে শিরকের উদ্ভব হয়েছে কালেমার দাবী, অপরিহার্য 
বিষয় ও অধিকার পরিত্যাগ করার কারণে । কালেমার এসব দাবী ও 
অপরিহার্য বিষয়গুলোর মাধ্যমেই বান্দার ইসলাম ও ঈমান পরিশুদ্ধ হয়। 


কিতাবুল ঈমান ১৩০ 
উলে-খিত বিষয়গুলোর প্রতিফলন যথার্থ ভাবে যার জীবনে ঘটবে, সে লা- 
ইলাহা ইল-ীল-হর অর্থ শিক্ষার ক্ষেত্রে তার কর্তব্য ও দায়িত্ব পালনে 
সক্ষম হবে । সাথে সাথে সে তার জ্ঞান “প্রজ্ঞা” ভাল-মন্দের বিচার বুদ্ধি, 
হেদায়াত ও স্থিরতার সাহায্যে তার দ্বীনকে উপলদ্ধি করতে সক্ষম হবে। 


তাওহীদের দুই রঁকন 


তাওহীদের র*কন তথা | ১! 44! ১ 'র রকন: 

রকন (মৌলিক উপাদান) হচ্ছে এমন বিষয়, যার অনুপস্থিতিতে অন্য 
একটি বিষয়ের অনুপস্থিতি অপরিহার্য হয়ে উঠে। রঁকন অবশ্যই মূল 
বিষয়টির অন্ডরগত হওয়া চাই । যেহেতু রঁকন কোন জিনিসের আভ্যন্ড় 
রীণ বা ভেতরের বিষয়, সেহেতু শুদ্ধ হওয়ার বিষয়টি এর উপর 
নির্ভরশীল । অতএব কোন জিনিসের রঁকন ব্যতীত তা সহীহ বা শুদ্ধ হয় 
না। 

রকন কি জিনিস, এটা জানার পর আপনাকে অবশ্যই জানতে হবে যে, 
যে তাওহীদ আল-াহ তায়ালা আপনার ওপর ওয়াজিব করে দিয়েছেন, সে 
তাওহীদেরও নামাজের মতোই রকন আছে। নামাজ যেমন তার রকন 
যথা- তাকবীরে তাহরিমা, র-কু, সেজদা, শেষ বৈঠক ইত্যাদি আদায় করা 
ব্যতীত শুদ্ধ হয় না, কোনো ব্যক্তি যদি নামাজের কোনো রকন বাদ দেয় 
তাহলে তার নামাজ যেমন ভাবে বাতিল হয়ে যায়, তেমনি ভাবে কোনো 
ব্যক্তি যদি তাওহীদের কোনো একটি র-কন বাদ দেয়, তাহলে সে ব্যক্তিও 
আল-াহর একতে বিশ্বাসী ব্যক্তিতে পরিণত হতে পারবে না। এমতাবস্থায় 
কলেমা “লা-ইলাহা ইল-াল-ীহ তার কোনো কাজে আসবে না, সে আর 
মুসলিম থাকবে না বরং সে কাফেরে পরিণত হয়ে যাবে । 


তাওহীদের দুটি রকন (মৌলিক উপাদান) £ 


কিতাবুল ঈমান ১৩১ 
তাওহীদের প্রথম র-কন বা মৌলিক বিষয় হচ্ছে “কুফর বিত্তা-গুত 
(০১০০১ 45) বা তাগুতকে অস্বীকার করা” । 
আর দ্বিতীয় রকন বা মৌলিক বিষয় হচ্ছে “ঈমান বিল-াহ (4 ৮ ০৯) 
বা এক আল-াহর প্রতি ঈমান আনা” । 
এর দলীল হচ্ছে, আল-1হ তায়ালার নিম্মোক্ত বানীঃ 
fad 3 ৩৪৪ Ay এল এ aly ০9 ০৯৩ ১ ৪৪ 

শি ৮৮709 ও 

অর্থ: “যে তৃা-গুত (আল-াহ বিরোধী সব কিছুকে) অস্বীকার ও অমান্য 
করে আর আল-াহর উপর ঈমান আনে, সে এমন এক সুদৃঢ় ও মজবুত 
অবলম্বনকে আঁকড়ে ধরে, যা ভাংগবার নয় ।” ( বাকারা, ২৪ ২৫১) 
উপরোক্ত আয়াতের ০৯৮৬০ 49, ০ হচেছ ১ম রোকন, 413 ০১০99 
হচেছ ২য় রোকন এবং 7%%ল্ীশঠি4রীর্শেক্ত রজ্ছু) বলতে কালেমা ১| এ) 


&। কে বুঝানো হয়েছে । আর এটাই মূলত: তাওহীদের কালেমা । 
০৪7 br এ ৬৬৭ ST ০৪ ৬ 
অর্থ: “যারা তৃগুতের দাসতৃ থেকে দূরে থাকে এবং আল-াহ্‌ অভিমুখী 

হয় তাদের জন্যে রয়েছে সুসংবাদ । (যুমার, ৩৯ ৪ ১৭) 
আল-াহর সব নবীই তৃগুতকে অস্বীকার করার দাওয়াত দিয়েছেন: 

০5506011555 At 15441 of খু ul ৫৫14 5৪ 
অর্থ: “আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে 
যে, তোমরা আল-াহ্র ইবাদত কর এবং তৃগুত থেকে দূরে থাক ।” 
(নাহল, ১৬ ৪ ৩৬) 

৩১৯১০ (তা-গুত) শব্দের আভিধানিক অর্থ 
৮১ (তা-গুত) শব্দের আভিধানিক অর্থের বিশ্লেষণ করতে গিয়ে 
“লিসানুল আরাব' (=| ০৮) গ্রন্থে উলে-খ করেছেনঃ 
— ৬৮ ০০ is ৬৯9 9১১) IU Dyfi: SAI 


কিতাবুল ঈমান ১৩২ 

আরবী ভাষাবিদ লাইছ বলেন ৬৯১ শব্দের এ বর্ণটি অতিরিক্ত এবং 
শব্দটি ৬১ বা সীমালংঘন করা শব্দ থেকে উৎপন্ন হয়েছে। 

_ ৬১৪৭9 ১৪০3 ₹এ9 ০০19 ৬৬ ৪৪ ০৪৪৪) 
অর্থ: “তৃগুত একবচন হতে পারে বহুবচনও হতে পারে, পুর ও হতে 
পারে মহিলাও হতে পারে ।” 
_ ০১9৯9 ৩৩৯ ৫৯9 ১ dl ০9১ ০০ ১৪৯০ 05 : dl al ৩৪৪ 
অর্থ: “আবু ইসহাক বলেন, আল-াহ সুবহানাহু ওয়া তা'আলা ব্যতীত অন্য 
সব মাবুদকেই ০৬ এবং ০৯৮৬ বলে । 

_ 19৮ এ এআ ০০১ ০০ ০৯০ 1৯৮1 ৮৪3 : 940 fal 53) 

শব্দ বিশেষজ্ঞগণ বলেন £ যখন কেউ উপরোক্ত -=> এবং ০৯৮৮ এর 
অনুসরণ করে তখনই তারা আল-াহকে ছেড়ে তৃগুতের অনুসারী হয় এবং 
আল-াহর ইবাদতের সীমালংঘন করে। 
৬৭৮ শব্দটি ক্রিয়া। এর ,১= (বা ক্রিয়ার মূল ধাতু) হল ৩১৬৮ ; আর 
১৬৮ শব্দের অর্থ বন্যা । নদীর পানি প্রবাহ নদীর দুই তীর দ্বারা সীমাবদ্ধ 
থাকাই নিয়ম কিন্তু পানি যখনই তার তীরের সীমালংঘন করে উপচে উঠে 
দু'কুল ভাসিয়ে নিয়ে যায় তখনই তাকে আমরা বন্যা বলি। তদ্র-প মানুষ 
আল-াহর প্রতি বিশ্বাস স্থাপন করবে কেবল তাঁরই ইবাদত করবে এবং 
তাঁরই আইন মেনে চলবে- এটিই আল-াহর বিধান । কিন্তু এ মানুষ যখন 
আল-াহর দ্বীনের পথ থেকে সরে পড়বে এবং অন্য পথের বিশ্বাস করবে, 
অনুসরণ করবে তখনই সে সীমালংঘন করবে । তাই ৷ ৩৮ এ বলা 
হয়েছে {৮ ৩৬০ ও ১২ 7১৬ 45 অর্থাৎ যে বা যারা আনুগত্যের ক্ষেত্রে 
সীমালংঘন করে (০০ 9১০ 45) তারাই তৃগ্তত। সুতরাং যে কোন মানুষের 
ক্ষেত্রেই আল-াহর আইন ব্যতীত অন্য আইনের প্রণয়ন ও অনুসরণ করাই 
হবে তৃগুতের অন্ডর্ভূক্ত। 


১৯০৬৮ (তবা-গুত) এর পারিভাষিক অর্থ 


কিতাবুল ঈমান ১৩৩ 
তা-গুত সম্পর্কে বিজ্ঞ আলেমদের বক্তব্য: 
৬৬ Kul 54 ee ৬০০ Jl ০০ 19219 ‘Srl A ০ (1) 
এ ৩১৩৪ ০০০ 8৮৬০ ৬1 ০০৬৮ ৩০ tn Hs Ul SIS ০০ ১৬ এ ৬৬ ০৬৮ 
৬৪ ৩ ০৬৮ অভ ঠা এ 2 249 2া ০৬ছ 2 ০১৪ ৪১ ০৬ ০৮ 
ইমাম ইবনে জারীর তাবারী বলেনঃ এ সকল আল-াহদ্বোহী যারা 
আল-াহর নাফরমানীতে সীমালংঘন করেছে এবং মানুষ যাদের আনুগত্য 
করে। সে মানুষ, জীন, শয়তান, প্রতীমা, বা অন্য কিছুও হতে পারে। 
(তে ফসীরে তাবার : ৩/২১) 


5৯9 dl 8১9৬০ 2০৬৪9 0৬৬] ০০৪০১ Syl): ios ot (Y) 
sm lig) ob ৬৫ ৬১৩ ৩ 0 BL এআ ০০১ ০০ FE ৬৮9 wll 
: UE ৮৪ ereddl তা ওউ 95 slo ৮৮9 le আ ৬ ভখ। 

afl) ৬৪191 ০৫ ৩ EY 
তারাই তা-গুত । (আল ফাতাওয়া : ২৮/২০০) 


9 Coz 2 ১৪০০ ০০ ১০৩ সেথা এ ৩৭ ৩ SSB: dont) 
৩৪১০০ 494 9 0455) এ ০ আগ! ০৬ ৩০ 695 45 ০৪ ৬ 
এ cb 41 ০৮০ সু (০৪ ESAT গা dbl ০০ ১০৮০4 Bd ৬৬ EES KOE | dl 
19৬ ৮৯) ৩২) Ge লেখা ০1৮ ৮) ৮০০০ 9 dW ৩৪৪১ ৩৭ 
এ! 05৮9] এ! dt এ! ৮৮০1 ৩১ ০০১৪৯] ১০৬ এ! আ। ৪১৬ ৬ 

ey ০৮১] ৪৬ ৬! 409) 24৮৪৪ 4৮৬ ০৪ ০০৬ ৬! লে 
ইবনুল কাইয়্যিম বলেনঃ তাগুত হচ্ছে এ সকল মা'বুদ, লিডার, মুর-ববী 
যাদের আনুগত্য করতে গিয়ে সীমালংঘন করা হয়। আল-াহ এবং তার 
রাসূল কে বাদ দিয়ে যাদের কাছে বিচার-ফয়সালা চাওয়া হয় অথবা 
আল-াহর পরিবর্তে যাদের ইবাদত করা হয় । অথবা আল-াহর পক্ষ থেকে 
কোন দলীল-প্রমাণ ছাড়া আনুগত্য করা হয়। অথবা আল-াহর আনুগত্য 
মনে করে যে সকল গাইর-ল-াহর ইবাদত করা হয়। এরাই হল পৃথিবীর 


কিতাবুল ঈমান ১৩৪ 
বড় বড় তাগুত তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি 
লক্ষ্য কর তবে বেশীর ভাগ মানুষকেই পাবে, যারা আল-াহর ইবাদতের 
পরিবর্তে তাগুতের ইবাদত করে। আল-াহ এবং তার রাসূলের কাছে 
বিচার-ফয়সালা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার-ফয়সালা নিয়ে 
যায় । আল-াহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের আনুগত্য 
করে । (এ+লামুল মুওয়াক্কীঈন : ১/৫০) 

০১০০ ও ০০9 459 ০৬৯০1? AS ০৪৬ ৬৮7 (৫) 
ইমাম কুরতুবী (রহ:) বলেনঃ তা-গুত হচ্ছে গণক, যাদুকর, শয়তান এবং 
পথভ্রষ্ট সকল নেতা । (আল জামে লি আহকামিল কুরআন : ৩/২৮২) 

41 ৩9১ ০০ ০৬৮ ৩35৩ ৬ ol: জগ এটি cn ০ 6) 
5 4১১ ঝা ২৪৬ ০৪ এ 6৬০ 2 6 2 সত ৩০ ৪১৬৪ ০ 
৬৪৯৬ 
ইমাম মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহ্হাবঃ তা-গুত হচ্ছে এ সকল মা'বুদ, 
লিডার, মুর-ব্বী, আল-াহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় এবং তারা 
এতে সন্তুষ্ট । (মাজমুআতুত তাওহীদ : পৃঃ৯) 
১০০৯৬ 9৯ এ 59১ ০৪ এ be এ 01 ৪৪০৪1: ছি (5) 
৬৪ ৪ ৮০1 ৪৮ ৮9 : dos JE LS ০৬৮৯৭ ৫১ ০০ SN ৬০৫ 
(০1৮1 19-৩ এ 6১ 
তাগ্ডত। আর বড় অংশ হচ্ছে শয়তানের জন্য । ইরশাদ হচ্ছে £ -৫৮া ৮) 
(Cdl 19৭৩5 ২ 631 এই & ৮! হে বনী-আদম! আমি কি তোমাদেরকে 
বলে রাখিনি যে, শয়তানের ইবাদত করো না। (ইয়াসীন, ৩৬৪ ৬০) 
(তাফসীরে আদওয়াউল বয়ান : ১/২২৮) 
59 এ ৩9১ ০০ ১৪৯০ KS ৫৫ ৬০5৮1: ০:৫৮ ০৯৯১ ts ($) 
এ ৩০ 05: আহা tag mrtg JUL এ! 9০৪ ৭১৬ ৬ ৮) 
০5৫০ 41593 Bl Sd ৪১০৪০ abl ০৬6 পর SL rll 


কিতাবুল ঈমান ১৩৫ 

uri ৪১৬৮ এ! Ald OUI Bing Udy PAA: থা 
AS EIN oda ০5 dd asl ০৮৬৭ ০০ OHA ০৮৯১০) 
৮৮৬৪ sos Bly HSIN DFU 9৪৯ OLA: ab 
যারা বাতিলের দিকে আহ্বান করে এবং বাতিলকে সজ্জিত-মন্তি করে 
উপস্থাপন করে, আল-াহর এবং তার রাসূলের আইন বাদ দিয়ে মানব 
হয়েছে। এমনিভাবে গণক, যাদুকর, মূর্তিপূজকদের নেতা যারা কবরপূজার 
দিকে মানুষকে আহ্বান করে, যারা মিথ্যা কেচ্ছা-কাহিনী বর্ণনা করে 
মাজারের দিকে মানুষকে আকৃষ্ট করে। এরা সকলই তাগুত । এদের লিডার 

হচ্ছে শয়তান । (আদদুরার+স সানিয়্যাহ : ২/১০৩) 
: 2৯401 fal ৮৯৮৯৪ SSI Bins 99 তেল] ৪৪ 22501 (১) 
dw ঝা ০১ ০০ এ ও Fol 
ইমাম নববী রেহ:) বলেনঃ আল-াহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারাই 
তাগুত । এটাই লাইছ, আবু উবাইদা, কেসায়ী এবং বেশীর ভাগ আরবী 

ভাষাবিদদের অভিমত । (শরহে মুসলিম : ৩/১৮) 

৬৬ ৬০ Lb AL 0৬৪০] ৩০ be ০৪৬9 আও i (4) 
39 ১৬ এ ৮৮) al ১৪০০] jong Pl ৬৬ ১৮5 ভগ 
05449 এ উপ ও Lidl ০০ এ ওউ ভা ৩০ ৫০০ এ 996 
এক এল 9 ৮১ 3 ৮৪9 2 ১ 659 এ ০০ একি ০৯ শৈল 
.এট ৩০ 
আল-াহর দেওয়া সীমারেখা অতিক্রম করে, আল-াহর দেওয়া শরীআহ'র 


কোন তোয়াক্কা করে না। ইসলামী আকৃদাহ-বিশ্বাসের কোন গুর-তু রাখে 
না। এরা সবাই তাগুত । (ফি যিলালিল কুরআন: ১/২৯২) 


কিতাবুল ঈমান ১৩৬ 
dl ০৮) এন ৬ ০০ Ass এপ : SL ৮৬ ৮015) 
৮১৩৪ dl ৪১০ ৩৮ ০৮১ তা Spo Lb ofl: es 
৬০ eid cdl ০০ ole ৬৪১ ঞ 515৮ 41999 4) ৮৬19 ০২০৩ 
ol এ৩ ১৫ DS ৬১ ০৯9 apts 2531) ১৬০৪১ ০০5) 
OLY ৮5 ৩ IS ৩০ ৮৪১ lpg AYN of জিত slg 
El or dl Sls ee eds 019৭5 0205 shal ও 2 ৯] 
০5 oda ০০০০১ ৮৪9 ০৯৯9 039 ৬০ mrs ১৪১০৭। 
১৪199 ৩৪195 Gi 15219 5449 ৬১৪ 259 GS 
৩৪ Sra এ) এ এ কা JS ০০ কন ৮195 ৯১১১০) 
০ ৩৪ 91১ এ. ৮৮০ এ dil এ আ। ০5১ এ গত SH GY 
০০৪৯৬ 568 4৮219 ০০ he 
মুহাম্মাদ হামেদ আল-ফকী বলেনঃ আল-াহর একনিষ্ঠ ইবাদত করা হতে 
যারা মানুষকে বিরত রাখে এবং আল-াহর পরিবর্তে যাদের ইবাদত করা 
হয় (চাই সে জ্বিন, মানুষ, গাছ, পাথর যাই হোক না কেন)। এমনিভাবে 
যারা আল-াহর নাধিলকৃত বিধানকে বাদ দিয়ে মনগড়া আইনে হুদদ, 
কেসাস, যিনা-ব্যভিচার, মদ এবং সুদ ইত্যাদির বিচার-ফয়সালা করে। 
(হাশিয়া ফতহুল মুজিদ : পৃ: ২৮২) 
5১1 224৬ ঠা ১১১ 05 ০:19] ৩০ ১০ : sll ০০ 5৪৪ (0) 
2৯9৭1 edd ৬5৪9 ১৪শ ১০০৩ ১9৬০) এ ৬৬ ১৩৪ ভে 
3 .245509 
কিছু উলামায়ে কেরাম বলেনঃ তা-গুতবলতে এ সকল ব্যক্তি, গোষ্ঠী ও 
গোলামী করার পরিবর্তে নিজেরা ইলাহ এবং রবের আসন দখল করেছে। 
(আল-মুসতালাহাত আল-আরবাআ'হ : পৃঃ ৭৯ ও ১০১) 


কিতাবুল ঈমান ১৩৭ 
০৮19 ০০1৮ SHI ০১৪৯৬) 

অর্থ: “তৃগুত এ ব্যক্তি যে নিজে পথভ্রষ্ট হয় এবং অপরকে পথভ্রষ্ট করে ।” 

১১৪০ ০৬ Ml 09৬৭ ৩৬৪০ ০৪৯ 

অর্থ: তৃগুত এ ব্যক্তি যে তার মাবুদের সীমানা অতিক্রম করল। 
5১9 আআ ০5১ ৩০ ২ ও 65 9৯ ০৪৯৬ ০2৭92 0০৩ ০৮০১৬ 
০০ সু ৩০ Bll Yb ০ ৭০০ 2 ফাটল ও 97 ৬ ০) 
2৫৮ ০০ এত ০০9 ০৮৪৪৬ 5৫9 ০১৬০9 5815৯19 Nol 95 dl + 
এল্19 9৬১৩। ig ০০ এ ৩০৪ ০৬ ৮৪ ৮5৬০3 ENN rll 
231 ০০০৭ এ 30981 her ০ এ Ob 2 ddl Jl 
SASL ol mm ওঠ DS 0. ৮৮9 ০৪৯৬ ৬১ ৬৭ 2 
ASL Ll IS DUIS | (০ Lal Lally UAL sll 
ob 9৫১ JM) dy 
মোটকথা £ঃ আল-াহর পরিবর্তে যাদের ইবাদত করা হয় -এবং তারা এতে 
সন্তুষ্ট- চাই সেটা ইবাদতের কোন অংশ বিশেষ হোক তারাই তাণ্তত। 
আল-াহর পরিবর্তে যাদের কাছে বিচার-আচার নিয়ে যাওয়া হয়, 


যবেহ করা হয় এবং আল-াহ তা'আলার বৈশিষ্ট্য এবং ক্ষমতা যাদের জন্য 
সাব্যস্ড় করা হয় তারাও তাগুত । 


চারটি আয়াতে ০৮০ (তৃপগুত) এর বৈশিষ্ট্য নিম্নরূপ 
ক. তৃগুত হল সেই 4 ০৯ যার ইবাদত করা হয়ে থাকে, যাকে মান্য করা 
হয়, এবং যার একনিষ্ঠ অনুসরণ করা হয়, অথচ তা হারাম এবং নিষিদ্ধ । 


০০ 


এট 28 এ০। 14৪6 ০94 ৩০৪৪) 18 ও 


কিতাবুল ঈমান ১৩৮ 
“যারা তৃগুতের দাসত্ব থেকে দূরে থাকে এবং আল-াহ্‌ অভিমুখী হয় 
তাদের জন্যে রয়েছে সুসংবাদ । (যুমার, ৩৯ ৪ ১৭) 
খ. তৃগুত হল এমন 4 ৯ যার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করা হয়। 
দলীল ৪ 
১959 ০৯৩০০ cindy ৩১০৪ জর্জ 2 ভে 19) জেতা এ! এ শি 
১৮০ 192 Gall তে এন 53518 ভে) 

অর্থ: “তুমি কি তাদেরকে দেখনি, যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, 
যারা মান্য করে প্রতিমা ও তাগুতকে এবং কাফেরদেরকে বলে যে, এরা 
মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে ।” (নিসা : ৫১) 
গ. তৃগুত হল এমন 4 ৯৯ যার নিকট বিচার-ফয়সালা চাওয়া হয়। 
দলীল ৪ 
DLS be ০755 এএ। 5910 ৬৪ A SHEE ৩৫ এ! 5 নি 
১5550 4 81246 ১125 9 ০৪৪৬০ এ! 19৬ 85581 
অর্থ: “আপনি কি তাদেরকে দেখেননি, যারা দাবী করে যে, যা আপনার 
প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি এবং 
আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে। তারা বিরোধীয় বিষয়কে তৃগুতের কাছে 
নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা ওকে মান্য 
না করে। পক্ষান্ডরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে 
ফেলতে চায় ৷” (নিসা, ৪ ৪ ৬০) 
ঘ. তৃপ্ত হল সেই &| ১৮ যাকে প্রতিষ্ঠিত করার জন্য একদল প্রাণন্ডকর 
সংগ্রাম করে । দলীল £ 
০৪৯৬] Jo 0 93548 15S alls alt এন 0 SBE iT cn 

৬০ ৩৬৫ ০৬৭ 4৪৪! 9৬৫৭1 sf yl 
অর্থ: “যারা ঈমানদার তারা জিহাদ করে আল-াহ্র পথে । পক্ষান্ডরে যারা 


কিতাবুল ঈমান ১৩৯ 
খুবই দুর্বল ।”(নিসা: ৭৬) 
সুতরাং পবিত্র কোরআনের দৃষ্টিতে তাগুত সেই 4 ১৯ শক্তি, যার ইবাদত 
করা হয়, যার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করা হয়, যার কাছে বিচার- 
ফয়সালা চাওয়া হয় এবং যাকে প্রতিষ্ঠিত করা হয়, যাকে প্রতিষ্ঠা করার 
জন্য প্রাণান্ডুকর সংগ্রাম করা হয় । আর একমাত্র কাফিররাই এই তৃগুতের 
ইবাদত করে। 


প্রধান প্রধান তাগুত 
(ক) শাসক : এ সকল শাসক যারা নিজেরা সার্বভৌমত্বের দাবী করে এবং 
আল-াহর আইন বাতিল করে মনগড়া আইন তৈরী করে। 
(খ) শয়তান। 
(গ) তাকূলিদে-আবা (কুরআন-সুন্নাহ বাদ দিয়ে পূর্বপুর”“দের অনুসরণ 
করা)। 
(ঘ) আল-হাওয়া প্রেবৃত্তি)। 
(ও) পীর-ফকির, কবর, মাজার, দরগা: যাদের ইবাদত করা হয় এবং 
তাদের ইবাদতের দিকে যারা আহ্বান করে । 
(5) গণক, জ্যোতিষী, যাদুকর : যারা ভবিষ্যতের জ্ঞান আছে বলে দাবী 
করে এবং তাদের কথা যারা বিশ্বাস করে। 
ছে) বিচারক: যারা আল-াহর নাধিলকৃত আইন বাদ দিয়ে মানব রচিত 
আইন দিয়ে বিচার-ফয়সালা করে । 


4 J বলে এই জাতীয় তাগুতকেই বর্জন করা হয়েছে । কারণ “এ মানেই 
হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক, আর -) (রব) হচ্ছে সেই সার্বভৌমত্যের 
কমান্ড । 

পৃথিবীতে যে বা যারা সার্বভৌমত্বের দাবী করবে, সে বা তারা নিজেদের 
কে আল-াহ দাবী করলো । তারপর যখন আইন তৈরী করে তখন সে রব 
হয়ে যায় । আল-াহ তা'আলা ইরশাদ করেন ৪ 


কিতাবুল ঈমান ১৪০ 
we ৩৫ এ৭৬ ০৪ পা Lgl খে 99১ ৩ 0 HES ৪৩৭) 
০২৯1১ ৭৪৪ এ এ লে তি ভা: Gln ০৬৮ ০৬ dil ৬৯) 
3119 by ০৮৮০ ও ly dl 53১ ০০ ৪৩০6০৯১৮১৩1.) জি 
A Ld 01:50 08 bs Sis 5৯ এ! ALY dt 119০ 
০১৮ ৩০৩3 ০3 40 ০০1 ৬ 072 ১৯৯) ee “le 401 ৬০ Jb 
১৮22) (৪১৬ ৪) ৮০ ৮৬ dil এ এড ০৩:0৬ ৫০৯৬ dil 
AY Shel 

হযরত আদী ইবনে হাতিম (রা:) থেকে বর্ণিত, (তখন তিনি খৃষ্টান ছিলেন, 
পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন) তিনি আল-াহর রাসূল সাল-াল-াহু 
আলাইহি ওয়া সাল-ামকে “তারা তাদের ধর্মীয় পন্ডিত ও নেতাদেরকে রব 
বানিয়ে নিয়েছে" -এই আয়াত পড়তে শুনেঃ তিনি বললেনঃ ইয়া 
রাসূলাল-হ! আমরাতো তাদের ইবাদত করি না। তখন রাসূল সা. বলেন, 
যখন তারা আল-াহর হালাল করা বিষয়কে হারাম করে কিংবা আল-াহ যা 
হারাম করেছেন তাকে হালাল করে, তখন কি তোমরা মেনে নিতে না? 
তিনি বললেনঃ হাঁ। রাসূল (সাঃ) বললেনঃ এটাই হচ্ছে তাদেরকে রব 
বানানো বা তাদের ইবাদত করা । (আহমদ, তিরমীযি) 
০ 19৩ ৩০০] ৩ 0S) আমু ১৭০ ds ভে YI JE, 
৮৯০ ৮৫১১ ০২ পা AT ৮৫19১ ৮৫ SUN ০০ Sd 

Af (৮৫১59 ৮৯০০9 ৬৯ 
এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম আলুসী রেহ:) বলেনঃ যে, 
অধিকাংশ মুফাসসীরদের বক্তব্য হলোঃ তারা তাদের ধর্মীয় নেতা এবং 
পীর-বুযুর্গদেরকে গোটা সৃষ্টির রব বলে বিশ্বাস করতো না। বরং তারা 
তাদেরকে নিজ এলাকার সর্বময় ক্ষমতার মালিক এবং আদেশ-নিষেধের 
মালিক জ্ঞান করতো । 
এমনিভাবে কোরআনের আরেকটি আয়াত থেকেও প্রমাণিত হয় যে, মানুষ 
কিভাবে মানুষের রব হয়ে যায় । ইরশাদ হচ্ছেঃ 


কিতাবুল ঈমান ১৪১ 

3] ০০ ও পি জেদ গঠন HS এ সিএ SAG BOY) 

| 39১ ৩৮ GU Cais Cais ২৫ ২6 ও x 8 33 Dhl 
অর্থ: “বলুনঃ হে আহ্লে-কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস-যা 
আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান-যে, আমরা আল-াহ্‌ ছাড়া অন্য 
কারও ইবাদত করব না, তার সাথে কোন শরীক সাব্যস্ড করব না এবং 
একমাত্র আল-াহ্‌কে ছাড়া কাউকে ‘রব’ বানাবো না।” (আল ইমরান 
:৬৪) 

১৬ তা ঘা of ১০ ৩ কত না জি ৪ €) 
অর্থ: “হে কারাগারের সঙ্গীরা! পৃথক পৃথক “বহু রব’ ভাল, না 
পরাক্রমশালী এক আল-াহ্‌?” (ইউছুফ, ১২৫ ৩৯) 
সুতরাং বুঝা গেল, যারাই পৃথিবীতে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার 
অধিকারী মনে করবে এবং সার্বভৌমত্বের কমান্ড তথা আইন তৈরী করবে, 
জারী করবে, তারাই বাতিল ইলাহ এবং বাতিল রব বলে বিবেচিত হবে। 


১. সার্বভৌমত্ব ২. সংবিধান ৩. ভৌগলিক সীমারেখা ৪. জনসংখ্যা 
যে কোন স্বাধীন রাষ্ট্রের জন্য এই চারটি মৌলিক উপাদান অত্যাবশ্যকীয় ৪ 
ংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। তার নিজস্ব সংবিধান রয়েছে। 
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ £ ৭, সংবিধানের প্রাধান্য ।-১) এ বলা 
হয়েছেঃ “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে 
এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃতে কার্যকর 
হইবে। 

এই জনগণ ভোট প্রয়োগের মাধ্যমে এম.পি-দেরকে ক্ষমতা হস্ডন্ডুর 
করে, অতঃপর সংসদ সদস্যগণ জনগণ হতে প্রাপ্ত ক্ষমতা বলে 
নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে জ্ঞান করে । সে হিসাবে 
তারা আল-াহর আসনে বসে। তারপরে তারা সার্বভৌমত্বের কমান্ড 
হিসেবে আইন তৈরী করে । সেই হিসাবে তারা ‘রব’ হয়ে যায়। এমনকি 
তারা আল-াহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরী করে। যেমন 


কিতাবুল ঈমান ১৪২ 

ইত্যাদিকে বাতিল করে নিজেদের মনগড়া আইন তৈরী করে নিয়েছে । 
এবং সংবিধানের অনুচ্ছেদ: ৭, এর ২-এ বলা হয়েছে: জনগণের 
অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরপে এই সংবিধান প্রজাতন্ত্রের সবেচ্চি আইন 
এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা 
হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে ।' 
এর দ্বারা যদি অন্য কোন দেশের আইনকে বুঝানো হয়ে থাকে, তাহলে 
আমাদের কোন আপত্তি ছিল না। কিন্তু আমরা দেখি এর আওতায় 
কোরআনকেও আনা হয়েছে । কোরআনের যেসকল আইন দেশের 
সংবিধানের সাথে সাংঘর্ষিক সেসকল ক্ষেত্রে কোরআনের আইনকে বাতিল 
করা হয়েছে। যেমন পূর্বে উলে- খিত বিষয়সমূহ ৷ 
এএ| ১ বলে যে সকল বাতিল ইলাহ এবং রবদেরকে বর্জন করা হয়েছে, 
তাদের মধ্যে এই সকল শাসকবর্ণ অন্যতম | কোরআনের পরিভাষায় এই 
বাতিল ইলাহ ও রবগুলোকে ‘তাগুত’ বলা হয়। 
ফেরআউন কে কুরআনে এই অর্থেই তবা-গুতবলা হয়েছে। ইরশাদ হচ্ছেঃ 

৩০ %! ০১০১ এ! CAD 
অর্থ: “ফিরআউনের নিকট যাও, সে তাগুত হয়ে গেছে।” (সুরা তৃহা : 
২৪) 

৩৮ % ০১৪১ এ! Sl 
অর্থ: “তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও সে তা-গুত(খুব উদ্ধত) 
হয়ে গেছে। (তৃহা, ২০৪ ২৪) 
সে নিজেকে এ৷ (ইলাহ) দাবী করেছে । দলীল ঃ 

৬/ এ Se SS ৬০৪ এ ৯ ক ৪ ৩৪১ ৩৬) 

অর্থ: “ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে, আমি ব্যতীত 
তোমাদের আর কোন ইলাহ’ আছে। (কাসাস, ২৮৪ ৩৮) 
সে আরও বললঃ 


৩ 845 4 Pe 2% ক পু ক 


কিতাবুল ঈমান ১৪৩ 

অর্থ: “ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ'রূপে 
গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব । (শুআরা 
:২৯) 
আবার সে নিজেকে রব’ বলেও দাবী করেছে। ইরশাদ হচ্ছেঃ 

৬৭ ৮৫) (0৬3. 9 72 
অর্থ: “সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল । এবং 
বললঃ আমিই তোমাদের প্রধান রব । (নাযিআত, ৭৯৪ ২৩-২৪) 
এর মানে সে নিজেকে আসমান-জমিন, চন্দ্র-সূর্য্য, গ্রহ-নক্ষত্র সহ গোটা 
সৃষ্টির উপর সার্বভৌমত্বের দাবী করে নাই, বরং মিসর ভূ-খন্ডে তার 
সার্বভৌমত্ব এবং তারই কমান্ড চলবে এই অর্থেই সে ইলাহ ও রব দাবী 
করে ছিল। দলীল ঃ 
৬০ 0491 285 2০০ ৩৬৪ এ এ 5 6 4৩ ৮ ৬ ৩১৪৪ ৩৬ 
অর্থ: “ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি 
মিসরের অধিপতি নই? এই নদী গুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, 
তোমরা কি দেখ না? (যুখর-ফ, ৪৩৪ ৫১) 
সুতরাং যে সকল মন্ত্রী, এম.পি-গণ নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার 
অধিকারী বলে দাবী করেন, তারাই বাতিল ইলাহ তথা তবা-গুতহিসাবে গণ্য 
হবে। 


আইন প্রণয়নের জন্য যে সকল গুণের প্রয়োজন তা কেবল 
আল-াহর মধ্যেই পাওয়া যায় 


আইন প্রণয়নের জন্য যেই গুণাবলী দরকার তা হচ্ছে : 
১। 2০ ৯০। পূর্ণ প্রজ্ঞাময়ী হতে হবে। 


আইন প্রণয়নকরীকে পরিপূর্ণ প্রজ্ঞাময়ী এবং কৌশলী হতে হবে। তা না 


কিতাবুল ঈমান ১৪৪ 

জানতে ব্যর্থ হবে। আর এই গুণটি কেবল আল-াহর মধ্যেই রয়েছে। 
ইরশাদ হচ্ছে- 

Se ১৯ 5 
অর্থ: “আর তিনি উত্তম ফয়সালাকারী । (সুরা আল আ'রাফ: ৮৭, সুরা 
ইউনুস: ১০৯, সুরা ইউসুফ: ৮০) 

= ৮৫ তি 
অর্থ: “আর আপনি সর্বোত্তম ফায়সালাকারী । (সুরা হুদ: ৪৫) 
অর্থ: “আল-াহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?” (সুরা আত-তীন:৮) 


২। %5৩৩। &»৯১)- পূর্ণ দয়াময় হতে হবে । 
দ্বিতীয় গুণ হল আইন প্রনয়ন কারীকে সকলের প্রতি পূর্ণ সদয় ও 
কর-নাময়ী হতে হবে । তা না হলে সে আইন প্রতিপক্ষকে ঘায়েল করার 
জন্য হবে এবং তার অপব্যবহার হবে । আর এ গুণটিও কেবল আল-াহ 
(সুব:)-র মধ্যেই পাওয়া যায়। ইরশাদ হচ্ছে - 
৩৯) শট ৪ 
অর্থ: এবং আপনি রহমকারীদের মধ্যে শ্রেষ্ট রহমকারী । (সুরা ইউসুফ: ৯) 
৩91 চি ৩৪ 
অর্থ: এবং আপনি রহমকারীদের মধ্যে শ্রেষ্ট রহমকারী। (সুরা মুমিনুন- 
২৩: ১০৯, সুরা আম্বিয়া: ৮৩, সূরা মুমিনুন- ২৩ ৪ ১১৮) 
৩। ৭১৬ ০৮০৮৬ সৎ ও ন্যায় বিচারক হতে হবে। 
সার্থবাদী ও পক্ষপাতদুষ্ট হতে পারবে না। আর এইগুণটিও আল-াহর 
মধ্যেই পাওয়া যায় । ইরশাহ হচ্ছে- 
সক ৩৪ ৩655 ৬ ভ১ sls SES) এর Hb dS) 


১9405 ৮৫4 ৮৫৮৭ bes lj en 


কিতাবুল ঈমান ১৪৫ 
অর্থ: “নিশ্চয় আল-াহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার 
আদেশ দেন এবং তিনি আশ-ীলতা, মন্দ কার ও সীমালজ্ঘন থেকে নিষেধ 
করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ 
কর ।” (সুরা নাহল : ৯০) 
এ ১০ 5 Gd এষ এ 2০ 

অর্থঃ- আল-াহ্‌ ছাড়া কারো নির্দেশ চলে না। তিনি সত্য বর্ণনা করেন এবং 
তিনিই শ্রেষ্ঠতম মীমাংসাকারী । (সূরা আন'আম- ৬ ৪ ৫৭) 
3886 ১০ oS Sy ০9 ভন ৯ USE জর্জ ali 2 
SA ৬ ৩5 ৮৬ ৬১ এ ৬ IF ৪ এ SES A 

ll ৮৮০৪ 96 SUSY JUGS খু ৬১০০ Db 2৩ ৬৪ 
অর্থ: “আমি কি আল-াহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ 
করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্ডুরিত কিতাব নাযিল করেছেন। 
আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে, তা তোমার 
রবের পক্ষ থেকে যথাযথভাবে নাধিলকৃত। সুতরাং তুমি কখনো 
সন্দেহকারীদের অন্ডর্ভূক্ত হয়ো না।(১১৪) আর তোমার রবের বাণী সত্য 
ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। তার বাণীসমূহের কোন 
পরিবর্তনকারী নেই। আর তিনিই সর্বশ্নোতা ও সর্বজ্ঞানী।” (সুরা আল 
আনআম: ১১৪-১১৬) 
৪ | ৷ ৮ সর্বময় জ্ঞানের অধিকারী হতে হবে 
আইন প্রণয়নকারীকে অতীত বর্তমান ও ভবিষ্যত সব কিছুর জ্ঞান থাকতে 
হবে । নতুবা ভবিষ্যতে এ আইন দ্বারা কি সমস্যা হবে তা জানতে ব্যর্থ 
হবে এবং পরে আবার আইন সংশোধন করতে হবে, যেমন আমাদের 
দেশে বার বার আইন পরিবর্তন করতে হচ্ছে। আর এ গ্রণটিও কেবল 
আল-াহ সুব:) তা আলার মধ্যেই পাওয়া যায়। কারণ আল-াহর কাছে 
কোন অতীত বা ভবিষ্যত নাই তার কাছে সবই বর্তমান এমনকি তিনি 
অক্ডডররের খবরও জানেন । ইরশাদ হচ্ছে। 


3545; 9254 5 254 4 81 


কিতাবুল ঈমান ১৪৬ 

অর্থ:- নিশ্চই তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে, তা আলাহ 
জানেন । (সুরা আল বাকারা:৭৭) 

৩55 ও উঠি las 89 
অর্থ:- আর আল-াহ জানেন এবং তোমরা জান না। (সুরা আল বাকারা: 
২১৬) 

০:০1 ০০ 4৮440 294 401 

অর্থ:- আর আল-াহ জানেন কে ফাসাদকারী, কে সংশোধনকারী। (সুরা 
আল বাকারা: ২২০) 

৩55 3 ৪ঠি 894 89 
অর্থ: আর আল-াহ জানেন এবং তোমরা জান না। (সুরা বাকারা: ২৩২) 
295 55 40 Of AE 5৮৬ KA ৬ পি এ) Sf A 
অর্থ:- আর জেনে রাখ, নিশ্চয় আলাহ তোমাদের অনল্ডুরে যা রয়েছে তা 
জানেন । সুতরাং তোমরা তাকে ভয় কর এবং জেনে রাখ, নিশ্চয় আলাহ 
ক্ষমাশীল, সহনশীল ৷ (সুরা আল বাকারা: ২৩৫) 
অর্থ: তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে । 
(সুরা আল বাকারা: ২৫৫) 

৩৯ 9 24 89 
অর্থ: আর আলাহ জানেন এবং তোমরা জান না। (সুরা আল ইমরান: ৬৬) 

১695 ৪১ 5 80 24 92 এএঠা 

অর্থ:- ওরা হল সেসব লোক, যাদের অন্ডরে কি আছে আল-াহ তা 
জানেন । (সুরা আন নিসা: ৬৩) 
05 ৪ BG SG ৮১৭ ঞ ৬6 SHUN ও 5 লি এ if 
অর্থ:- আলাহ আসমানসমূহে যা আছে এবং যমীনে যা আছে তা জানেন। 
আর আলাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত । (সুরা আল মায়িদা: ৯৭) 


355৩ Uj 5543 5 ৮4206 


কিতাবুল ঈমান ১৪৭ 
অর্থ: “আর তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর আলাহ তা 
জানেন ৷” (সুরা আল মায়িদা:৯৯) 
৩৮০৩ ও 2৬ কও তত তন ০০০৭ ৬৪ SE ও এ hs 
অর্থ:- আর আসমানসমূহ ও যমীনে তিনিই আল-াহ, তিনি জানেন 
তোমাদের গোপন ও প্রকাশ্য এবং জানেন যা তোমরা অর্জন কর। (সুরা 
আন'আম: ৩) 

8%১4৫ 2 4 Al 
অর্থ:- আর আল-াহ জানেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী । (সুরা আত্‌ তাওবা: 
৪২) 

০১৯৫) SE এ 69 AGEs ৮৮৮ ols St 8094৭ af 
অর্থ:- তারা কি জানে না, নিশ্চয় আল-াহ তাদের গোপনীয় বিষয় ও 
গোপন পরামর্শ জানেন? আর নিশ্চয় আল-াহ গায়েবসমূহের ব্যাপারে 
সম্যক জ্ঞাত । (সুরা আত্‌ তাওবা: ৭৮) 

al lly ls BL OAS ও 62 bs 
অর্থ:- তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। 
নিশ্চয় তিনি অল্ডূর্যামী । (সুরা হুদ: ৫) 
BESS ১০০৩ ৩৪ BIS ০০ 5 পু এ) 
অর্থ:₹- আল-াহ জানেন যা প্রতিটি নারী গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা 
কমে ও বাড়ে । (সুরা আর রা'দ: ৮) 
855 59 89৮1 ৬ alas ৭) 0 
অর্থ:- তারা যা গোপন করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে, নিশ্চয় তা 
আল-াহ জানেন । (সুরা আন নাহাল : ২৩) 
অর্থঃ তিনি অল্ডুরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত । (সূরা হাদীদ : ৬) 
S25 be 6586 5 ৬ম ঞ ৬ SUL জ 5 i এ তত লা 
ST Ng ৩05 ড এস NG Holo & 3] লি 3) ৯৮) & 31 2৯৫ 


কিতাবুল ঈমান ১৪৮ 

অর্থঃ- আপনি কি ভেবে দেখেননি যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু 
আছে, আল-াহ্‌ তা জানেন । তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে 
তিনি চতুর্থ না থাকেন এবং পাচ জনেরও হয় না, যাতে তিনি ষষ্ঠ না 
থাকেন তারা এতদপেক্ষা কম হোক বা বেশী হোক তারা যেখানেই থাকুক 
না কেন তিনি তাদের সাথে আছেন, তারা যা করে, তিনি কেয়ামতের দিন 
তা তাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় আল-াহ্‌ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত । 
(মুজাদালা- ৫৮ ৪ ৭) 


অর্থঃ- যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সুক্ষ জ্ঞানী, 

সম্যক জ্ঞাত । (সুরা মূলক- ৬৭ ৪ ১৪) 

৬ ডল! কস ৬৯৪ LS ॥ তানি ও SS SS ৪০ এ 

১১১ 

অর্থঃ- আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্ডা করে, 

সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও 

অধিক নিকটবর্তী । (সূরা কাফ- ৫০ ৪ ১৬) 

৪০০ 1 পিঠ ৬ গল ৩৮৭ ১ পি ও ৪ জে এ 2 
নিলা রেখা As ০৪৮৯৮ 595 3$ ০১৭1 ০5০ ৪৮১৪ ৮৮6 

অর্থঃ- দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন । 

তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, 

কিল্ড যতটুকু তিনি ইচছা করেন। তাঁর সিংহাসন সমস্ড আসমান ও 

যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে 

কঠিন নয়। তিনিই সর্বোচচ এবং সর্বাপেক্ষা মহান। আয়াতুল কুরসী (সূরা 

বাকারা- ২ 8 ২৫৫) 

৫ | ৪। ৪১৭/সার্বভৌম ক্ষমতাঃ- 

ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল-াহ। ইরশাদ হচ্ছে ঃ 


কিতাবুল ঈমান ১৪৯ 
29 ELS ৮৪ এনা E 55 এ ৮ Dl ভি এনা ৩৫৬ lt 


অর্থ:- “বলুন ইয়া আল-ীহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী । তুমি 
যাকে ইচছা ক্ষমতা দান কর এবং যার কাছ থেকে ইচছা ক্ষমতা ছিনিয়ে 
নাও এবং যাকে ইচছা সম্মান দান কর আর যাকে ইচছা অপমানে পতিত 
কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ । নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে 
ক্ষমতাশীল।” (আল ইমরান, ৩ ৪ ২৬) 
[DSU] ১5৩ 5৪ 06৩৫ 5৯9 Dl ou এস ০৩ 

অর্থ:- বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব । আর তিনি সব কিছুর 
উপর সর্বশক্তিমান ৷” (সুরা মূলক:১) 


সার্বভৌম ক্ষমতার অর্থ কী? 
রাষ্ট্র বিজ্ঞানীগণ সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সম্পর্কে যা বলেছেন তা নিম্নরূপ- 
“অবিভাজ্য” “হস্ডুন্ডর যোগ্যহীন” “শাস্ড়ি প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান” 
এরূপ ক্ষমতা । 
খ. গ্রাটিয়াসের মতে, সার্বভৌম হল, “চুড়ান্ড রাজনৈতিক ক্ষমতা ৷” 
গ. বার্জেসের মতে “মৌলিক” “চরম” ও “অসীম” ক্ষমতা । 
ঘ. টমাস হবস-এর মতে, “চরম” “অবিভাজ্য” “হস্ডন্ডুরবিহীন” 
ক্ষমতা । 
ঙ. রঁশোর মতে, “চরম” “অবিভাজ্য” “হস্ডুল্ডুরযোগ্যহীন” 
“এক্যবদ্ধ” “স্থায়ী” ক্ষমতা । 
চ. জী-বোদার মতে, “সার্বভৌম ক্ষমতা “চূড়ান্ড়” ও ‘চিরল্ডুন’ ক্ষমতা, 
কোনভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয়। 


কিতাবুল ঈমান ১৫০ 

এরূপ সার্বভৌম ক্ষমতা “বাস্ডুবেই আছে কিনা, থাকলে এই ক্ষমতা 
কার বা কিসের, সেই তর্কে না গিয়েও আপাততঃ এ কথা অধিকতর 
যুক্তিসঙ্গতভাবে বলা সম্ভব যে, “সার্বজনীন, দেশ-কাল-বর্ণ নিরপেক্ষ 
সকলের সকল স্থানের সকল মানুষের বাহ্যিক ও আভ্যন্ডুরীন সহজাত 
কল্যাণমুখী গুণাবলীর ক্রমাগত বিকাশ সাধনের আইন কেবল উলি- খিত 
গুণ বৈশিষ্ট্যের অধিকারী কিংবা তার চাইতে উচ্চতর ও মহান গুণাবলী 
সংবলিত সার্বভৌম ক্ষমতার পক্ষেই সম্ভব । 


সার্বভৌমত্বের কমান্ড বা আদেশই হচ্ছে আইন 
বিরাট সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানী আইনের সংজ্ঞা দিতে গিয়ে কিংবা স্বরূপ চিহ্নিত 
করতে বলেছেন, “সার্ভৌম-এর আদেশই আইন” (অষ্টিন); 
“সার্বভৌমত্বের দায়িত্ব হল আইন প্রণয়ন করা” জ্যাঁ বোদা)। বস্তুতঃ 
সহজাত বিবেকের রায়ও তাই যে, আইনকে নিরপেক্ষ হতে হলে ব্যক্তি, 
গোষ্ঠি, বর্ণ, স্থান, কাল-এর উর্ধ্বে উঠতে হলে; দুটি শর্ত পুরণ প্রয়োজন । 
প্রথমতঃ আইন প্রণয়নকারী সংস্থা বা সত্তা এবং আইন পালনকারী বা 
অনুসারী বলে দুটি ভিন্ন গোষ্ঠির ধারণা । 
দ্বিতীয়তঃ আইন পালনকারী সংস্থা বা সত্তার চাইতে আইন প্রণয়নকারী 
সংস্থা বা সত্তার শ্রেষ্ঠত সবদিক দিয়ে প্রমাণিত হতে হবে । 
আইন প্রণয়নকারী এবং আইন পালনকারী যদি একই মর্যাদার একই 
ক্ষমতার ধরে নেয়া হয় তাহলে যারা প্রণয়ন করবে তারা তাদের স্বার্থের 
উর্ধ্বে উঠতে অপারগ হতে বাধ্য । অপরদিকে সকলে মিলে একত্রে সকলের 
সমান স্বার্থ সংরক্ষণ করে কোথাও কোন আইন প্রণয়ন প্রায় অবাস্ড়ুব 
ধারণার শামিল। এমতাবস্থায় যুক্তির খাতিরে অপেক্ষাকৃত ক্ষমতাধর, 
অপেক্ষাকৃত মর্যাদাবান, অপেক্ষাকৃত শ্রেষ্ঠ আইন প্রণয়নকারী সংস্থার বিমূর্ত 
ধারণাই হল সার্বভৌমত্বের ধারণা । এরূপ ধারণার প্রেক্ষিতে সার্বভৌমের 
আদেশই আইন বা সার্বভৌমের দায়িতু হল আইন প্রণয়ন। সার্বভৌম 
ক্ষমতার গুণাবলী কেবলমাত্র আল-াহ তা'আলার মধ্যেই পাওয়া যায় 
আমাদের বিবেচনায় উলি-খিত আইন-প্রণয়নে সক্ষম হওয়ার জন্য 
সার্বভৌম ক্ষমতার আরও কিছু অত্যাবশ্যকীয় গুণের দরকার । যেমনঃ 


কিতাবুল ঈমান ১৫১ 
ক. সেই “সার্বভৌম ক্ষমতাকে” অবশ্যই “সর্বজ্ঞ” হতে হবে। অর্থাৎ 
সার্বভৌম ক্ষমতাকে সকলের সার্বিক প্রয়োজন ও স্বার্থকে তার স্থান-কাল- 
বয়সের আলোকে পুঙ্থানুপুঙ্খভাবে জানতে হবে । এসব স্বার্থ ও প্রয়োজন 
পূরণের সকল সামগ্রী প্রয়োজনানুপাতে সদা সর্বদা সরবরাহ করতে সক্ষম 
হতে হবে। 
খ. স্থান-কাল-পাত্রসহ বস্তনিচয়ের সৃষ্টি, বিকাশ, পরিচালন, সংরক্ষণ, 
ধ্বংস-লয় ইত্যাদি সকল ব্যাপারে ক্ষমতাবান হতে হবে । কিন্তু নিজে 
এসবের দ্বারা কোনভাবেই প্রভাবিত হবে না এবং এসবের কোন কিছুর 
প্রয়োজন তার হবে না । অর্থাৎ সার্বভৌম হবে অমুখাপেক্ষী । 
গ. সেই সত্তার অবশ্যই কোন দোষ-ত্র-টি থাকবেনা এবং কোন প্রকার 
দুর্বলতা তাকে স্পর্শ করবে না। 
ঘ. তিনি সববিস্থায় সকলের উপর পূর্ণ ক্ষমতাবান থাকবেন। 
ঙ. আইন প্রণয়নই শুধু নয়, বরং প্রণীত আইন পুঙ্খানুপুঙ্খানুরূপে পালিত 
হচ্ছে কিনা তার তদারক করার ক্ষমতা, পালিত না হলে তার জওয়াবদিহি 
গ্রহণের ক্ষমতা, এ সব ক্ষেত্রে কার শিথিলতা, গোঁড়ামী, অবহেলা, 
অবাধ্যতা কতখানি তার বিচার ব্যবস্থার জন্য মানব বংশের শুর থেকে 
শেষ পর্যন্ড সকলকে একত্রে এক ময়দানে একই সময়ে হাজির করার 
ক্ষমতার উলি-খিত সার্বভৌম ক্ষমতার থাকতে হবে। 
চ. অপরদিকে যারা যতখানি নিষ্ঠার সাথে আন্ডুরিকতার সাথে প্রণীত 
আইনের কম-বেশী ক্ষুদ্র-বৃহৎ অংশ পালন করেছে তাদের প্রচেষ্টা একাল্ড়ি 
কতা একনিষ্ঠতার আলোকে তাদের যথাযথ পুরস্কার দিতেও সার্বভৌম 
ক্ষমতার অধিকারীকে সক্ষম হতে হবে। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য 
আছে যা আমরা এ মুহূর্তে উলে-খ করা থেকে বিরত থাকলাম । 
বস্তুতঃ ইসলামি জ্ঞানের মূল উৎস কোরআন ও সুন্নাহ আধুনিক রাষ্ট্র 
বিজ্ঞানীদের কল্পিত সার্বভৌম ক্ষমতার বৈশিষ্ট্যের কোনটাকেই বাদ না দিয়ে 
বরং তার সাথে আমরা ক-থেকে চ পর্যন্ড় যে ছয় ধরনের ক্ষমতার কথা 
উলে-খ করেছি তাকেও যোগ করে। এবং আল-াহ পাককেই সেই 
সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র চূড়ান্ড় অধিকারী বলে ঘোষণা করে। ইহাই 
ইসলামের একতৃবাদ বা তৌহিদবাদের মূল ও মর্মকথা। 


কিতাবুল ঈমান ১৫২ 
ইসলাম আল-াহ পাকের যে সব গুণ বৈশিষ্ট্যের কথা ঘোষণা করে তা 
নিম্নরূপ ৪ 
১. তিনি অনাদি-অনন্ডু তিনি প্রকাশ্য, তিনিই গোপন, (অর্থাৎ তাঁর 
উপস্থিতির নিদর্শন, প্রমাণ সর্বাধিক এবং সর্বত্র বিরাজিত। অপরদিকে পঞ্চ 
ইন্ড্রিয়ের মাধ্যমে তাঁকে এ যাবৎ কেউ কখনও অনুভব করেনি । এবং তিনি 
সর্ব বিষয়ে অভিজ্ঞ। এর প্রমাণ আল-াহ তাআলা ইরশাদ করেনঃ 
6 ৪টি 0৬ #5 GUN; pls x51 0H 54 
অর্থ: “তিনিই প্রথম, তিনিই সর্বশেষ, তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান 
এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত ৷ (হাদীদ, ৫৭৪ ৩) 
২. তিনি এক, একক, অদ্বিতীয়, তিনি জাত নহেন এবং কাউকে তিনি 
জন্মও দেন নি। আল-াহ তা“আলা ইরশাদ করেনঃ 
3০094 4 ১৫৫ 29545 ত9 MG ali aly নি) ৪৩১ 
অর্থ: “বলুন, তিনি আল-াহ্‌, এক । আল-াহ্‌ অমুখাপেক্ষী । তিনি কাউকে 
জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এবং তার সমতুল্য কেউ 
নেই ।” (ইখলাস : ১-৪) 
Al উপ 5 ইউজ এ dl 
৩. অর্থ: “কোন কিছুই তার অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন। 
(শুরা, ৪২৪ ১১) 
৩, 5 4 ০৩৫ ৮ 
৪. অর্থ : “তার কোন অংশীদার নেই ।” (ফোরকান, ২৫৪ ২) 
অর্থ : “তারা যা বলে তা থেকে আল-াহ্‌ পবিভ্র।” (সফফাত, ৩৭৪ ১৫৯) 
৫. সার্বভৌম সত্তা আল-াহর গুণাবলী সূরা বাকারার ২৫৫ নং আয়াতে 
যেভাবে বর্ণিত হয়েছেঃ 
ঠ 3 এ! 2 
অর্থ : “আল-হ, তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই । £%2 ৬। তিনি 
চিরঞ্জীব, চিরস্থায়ী ।” 


কিতাবুল ঈমান ১৫৩ 
৬. (অনন্ডুঅসীম সত্তা, সৃষ্টির তত্তাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা 
অনাদি ও অনন্ডুকালব্যাপী বিরাজমান, আপন সত্তার জন্য যিনি কারও 
মুখাপেক্ষী নন, অথচ সর্ব সত্তার তিনি ধারক তাকেই কাইয়্যুম বলে ৷) 
295 39 ৮০ 5১০৪ ও 

অর্থ: “তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করেনা।” 
(অন্য কথায় সার্বভৌম ক্ষমতার অধিপতিকে যদি তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ 
করে তবে তার এই দুর্বল মুহূর্তে তাঁর আইন পালিত বা রক্ষিত হচ্ছে কিনা 
অথবা কোথাও কোন ত্র-টি হচ্ছে কিনা সে সম্পর্কে সার্বভৌম ক্ষমতা 
গাফেল হতে বাধ্য হবে। এমন দোষ-ত্র-টি বা এরূপ অসংখ্য অগণিত 
দোষ-ত্র-টি যা সমগ্র মানুষ কল্পনা করতে পারে তার থেকে তিনি মহান 
আল-াহ একেবারেই মুক্ত ৷) 

১৬)এ ৬ ৮6 94 SG 
অর্থ: “আসমান ও যমীনে যা কিছু আছে সমস্ডই তাঁর ৷” 
(অর্থাৎ যা কিছু আকাশ ও পৃথিবীতে আমাদের দৃষ্টিগোচর হয় কিংবা 
আমাদের অনুভূতির জগতে বিদ্যমান সে সবের একচ্ছত্র মালিক 
অধিপতি এই আল-াহ। এমনকি যা আমাদের ধারণা কল্পনা 
অনুভূতির অগম্য তারও মালিক তিনি৷) 

১৬ ১) ১০১০ (5 sd 1১ ৩০ 
অর্থ: “কে সে, যে তার অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ 
করবে?” 
(তিনি এমন চূড়ান্ড় ক্ষমতার অধিকারী যে, তাঁর নিকট সুপারিশ করতে 
হলেও সুপারিশকারীকে কার ব্যাপারে কি সুপারিশ, কতখানি সুপারিশ করা 
হবে তার যেমন অনুমোদন নিতে হবে তেমনি সুপারিশকারীর নিজের 
সুপারিশ করার যোগ্যতা সম্পর্কেও সেই মহান আল-াহ সার্বভৌম সত্তার 
পূর্ব অনুমোদন আবশ্যক |) 

ELS ৩৪ ৮৪১৩ এ be 


অর্থ: “তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত ৷” 


কিতাবুল ঈমান ১৫৪ 
(অর্থাৎ তিনি এমন সর্বজ্ঞাত, অবহিত যে শুধু ঘটনা নয়, ঘটনার আগ- 
পিছসহ পরিপূর্ণ পরম্পরা তাঁর নখদর্পণে। সত্যিই এমন ক্ষমতার 
অনুপস্থিতিতে সার্বভৌম হওয়া অসম্ভব ৷) 
অর্থ: “তিনি (মহান আল-াহ) যা ইচ্ছা করেন তদ্যতীত তাঁর জ্ঞানের 
কিছুই তারা আয়ত্ত করতে অক্ষম ৷” 
GIN ৩9০০৪ উল Es 
অর্থ: “তাঁর আরশ (আসন, অবস্থান) আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত।” 
(আসমান ও যমীনে কোথাও কোন বিন্দুমাত্র স্থান নেই এবং কালের স্রোতে 
এমন কোন কাল নেই যেখানে যে সময়ে তাঁর মহামহিম উপস্থিতির অভাব 
অনুভূত হয়েছে কিংবা হবে। বস্তুতঃ এমন সর্ব ব্যাপক সার্বভৌম সত্তার 
বৰ্ণনাই আল-াহ পাক কোরআনে আমাদেরকে জানাচ্ছেন ৷) 
ESET 
অর্থ: “এতদুভয় (অর্থা আসমান ও যমীনের সকলের) রক্ষণাবেক্ষণে তিনি 
শ্রান্ডক্লান্ড হন না।” 
(এই সার্বভৌম সত্তা শ্রান্ডি-ক্লান্ডিঅবসাদ-জড়তা ইত্যাকার দোষ- 
ত্র-্টির উর্ধ্বে । বস্তুতঃ সার্বভৌম সত্তার এসব দোষ-ত্র-টি থাকলে তাঁর 
এই দুর্বল মুহূর্তে সৃষ্টির রক্ষণাবেক্ষণ, প্রতিপালন, বিকাশ সব কিছুই 
বিপর্যস্ড হতে বাধ্য ৷) 
al ৬৩ Aj 
অর্থ: “তিনিই মহান, তিনিই শ্রেষ্ঠ ।” 
(এখানে এ এবং ৮৪ শব্দের পূর্বে ৫। ব্যবহার করার কারণে এর 
পরিপূর্ণ ভাবার্থ হলো একমাত্র তিনিই সবেচ্চি এবং একমাত্র তিনিই শ্রেষ্ঠ 
এবং এ ব্যাপারেও তাঁর কোন তুলনীয় বা অংশীদার নেই ।) 
৯১৬ 538 adi 9 
অর্থ: “তিনি তাঁর সকল বান্দাহর উপর পূর্ণ ক্ষমতাবান ৷” 


কিতাবুল ঈমান ১৫৫ 
(অর্থাৎ তাঁর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কেউ কোথাও কখনও 
নেই, ছিলনা এবং হবেও না ৷) 

Sel Sl 58 
অর্থ: “তিনি প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞাত ৷” 
(এখানেও 45> ও ৮ শব্দ এ। যোগে আসায় তার অর্থ হচ্ছে একমাত্র 
তিনিই প্রজ্ঞাময় এবং একমাত্র তিনিই সর্বজ্ঞাতা। এ ব্যাপারেও কারও 
কোন অংশ নেই। তিনি সকলের জওয়াবদিহীতা করতে পারেন, অথচ 
শাস্ড়ি দিতে পারেন, পুরস্কৃত করতে পারেন । অর্থাৎ সর্ববিষয়েই তিনি পূর্ণ 
ক্ষমতাবান। আর এই ক্ষমতার ব্যবহার তিনি পূর্ণ বিচক্ষণতা সহকারে 
ন্যায়ানুগভাবে করেন ।) 
আইন অমান্যকারীদেরকে পাকড়াও করা, যথাযথ শাস্ডি দেয়ার পূর্ণাঙ্গ 
ক্ষমতা ও গুণটিও কেবল মাত্র আল-াহর মধ্যেই পাওয়া যায়। কোর 
আনের দলিল নিয়ে:- 
5 EUS ৬৪ এন (0 এ ৮ Dll SH এনা এও il & 


অর্থঃ- বলুন ইয়া আল-াহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী । তুমি যাকে 
ইচছা ক্ষমতা দান কর এবং যার কাছ থেকে ইচছা ক্ষমতা ছিনিয়ে নাও 
এবং যাকে ইচছা সম্মান দান কর আর যাকে ইচছা অপমানে পতিত কর। 
তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে 
ক্ষমতাশীল । (সুরা আলে ইমরান- ৩ ৪ ২৬) 
35 গজ (৬ 9 ৬০ ou জনা I 

অর্থঃ পৃণ্যময় তিনি, যার হাতে ক্ষমতা। তিনি সবকিছুর উপর 
সর্বশক্তিমান । (সুরা মূলক- ৬৭ ৪ ১) 

৩০৪৪ এ as 8১৩৪০ লিলি GG ০ SU sd ৪ 


কিতাবুল ঈমান ১৫৬ 

অর্থঃ- তিনিই রাত্রি বেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু 
তোমরা দিনের বেলায় কর, তা জানেন। অত:পর তোমাদেরকে দিবসে 
সম্মুখিত করেন-যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়। (সূরা আন'আম- ৬ ৪ ৬০) 
৬১৭ (দিত 9 এ is KE ১০১ ৯৩ GH এ 58 

১১৮০৭ 3৯৯৪ ৪০০ Bs 
অর্থঃ- অনল্ডুর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অত:পর তোমাদেরকে 
বলে দিবেন, যা কিছু তোমরা করছিলে । তিনিই স্বীয় বান্দাদের উপর 
প্রবল । তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী । এমন কি, 
যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার 
আত্বা হস্ড্লাত করে নেয় । (সুরা আন'আম- ৬ ৪৬১) 

৩৮৬ 87০ 99 2৫০০ এ ভিলা 3 40। 155 নি 
অর্থঃ “অত:পর সবাইকে সত্যিকার প্রভূ আল-াহ্‌র কাছে পৌছানো হবে। 
শুনে রাখ, ফয়সালা তারই এবং তিনি দ্র-ত হিসাব গ্রহণ করবেন ।(সূরা 
আন”আম:৬২) 
সুরা হাশরের শেষে মহান রাব্বুল আলামীন স্বীয় সার্বভৌম সত্তার 
পরিচয় দিচ্ছেন নিম্নোক্ত ভাষায়- 

$ নও মা এ & 
অর্থ: “তিনিই আল-াহ্‌ তিনি ব্যতিত কোন ইলাহ (উপাস্য, আরাধ্য, স্তুতি 
পাওয়ার যোগ্য, আইনদাতা, শাসনদাতা) নেই ৷” 

১১501 ৮9580 ৬১০ 
তিনিই অধিপতি, তিনি পবিত্র, তিনিই শান্ডি। 

FSA 0 Hal না ৮ 

অর্থ: “তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক। তিনিই একমাত্র 
পরাক্রমশালী, তিনিই একমাত্র প্রবল, তিনিই একাই অতীব মহিমান্বিত ৷” 

65 ES ali ০৬০১০ 
অর্থ: “তারা (ভ্রমবশতঃ) তাঁর সাথে যে বা যাদের অংশীদার সাব্যস্ড করে 
মহান মহিমান্বিত আল-াহ তার বা তাদের থেকে অতবী পবিত্র ৷” 


কিতাবুল ঈমান ১৫৭ 
Fad Gyo ৬৬] dl 4 
অর্থ: “তিনিই আল-াহ সৃজনকরতা, (অর্থাৎ অনস্ডিন্ন থেকে অস্ডিতে 
আনয়নকারী সত্তা); উভাবনকতর্? (পরিপূর্ণ) রূপদাতা |” 
(অর্থাৎ যে সবের কোন প্রকার অস্ডিক্রই ছিলনা তা সবের পরিকল্পনাকারী, 
রূপদাতা, অস্ডিতে আনয়নকারী মহান নিপুন ত্রটিহীন সত্তা তিনিই 
আল-াহ।) 
৬০০ EUS এ 
অর্থ: “সকল উত্তম নাম তাঁরই” 
(অর্থ তাঁর নামগুলো, তাঁর গুণাবলী যথাযথ, পরিপূর্ণ সবরধিক 
০৮০9 SILL ও 5 & Ed 
অর্থ: “আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছুই আছে, সমস্ডূই তাঁর পবিত্রতা 
তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে ।” 
লি Hl 5৯3 
অর্থ: “এবং তিনিই পরাক্রমশালী ও প্রজ্ঞাময় ৷” 
তিনি আরও বলেন £ 
12545 2৭5 ৪৬ ৫৬ 
অর্থ: “সকল কিছু তিনি সৃষ্টি করেছেন অতঃপর সকল কিছুর যথাযথ 
পরিমাণ এবং নিয়ম-বিধান তিনি নিধারণ করে দিয়েছেন।” (তাঁর নির্ধারিত 
পরিমাণ ও পরিমাপের বাইরে যাওয়ার সাধ্য কারও নেই ।) (ফোরকান, 
২৫৪ ২) 
6531 SEAS ও EY DL HE BE ৬ 3৪ 
অর্থ: “আল-াহ ছাড়া এমন অ্রষ্টা কি আছেন, যিনি আসমান ও যমীন থেকে 
তোমাদের রিযিক (তথা যাবতীয় প্রয়োজন পুরণ)-এর ব্যবস্থা করেন।” 
(ফাতির, ৩৫৪ ৩) এতদসতেও তিনি বলেন, 


এল ১ 35.5955 ১1 Bhs dls ৬৫ % & 


কিতাবুল ঈমান ১৫৮ 
অর্থ: “তিনিই অস্ডিত দান করেন এবং পুনরাবর্তন ঘটান। তিনি 
ক্ষমাশীল, প্রেমময়; আরশের অধিকারী ও সম্মানিত । তিনি যা ইচ্ছা তাই 
করেন । (অর্থাৎ তাঁর ইচ্ছার বাধা হওয়ার সাধ্য কারও কম্মিনকালেও নেই 
বা থাকতে পারেনা ।) 
সুরা ফাতিহাতে তিনি এরশাদ করেন ঃ 


১2001 08% DL I 3 শেখা ভু 
শেষ বিচার দিনের অতীব দয়ালু ও তিনি জগতসমূহের 
অধিপতি । কর+ণাময় এবং প্রতিপালক; 


বস্তুতঃ সার্বভৌম ক্ষমতা সম্পর্কে পৃথিবীর সকল জ্ঞানীগণ যতগুলো গুণ 
বৈশিষ্ট্য কল্পনা করতে পেরেছেন তার চাইতে অনেক বেশি বৈশিষ্ট্য ও 
গুণাবলীতে আল-াহর স্বীয় সত্তা মহিমান্বিত । তাঁর গুণাবলী যে বর্ণনা করে 
শেষ করা যায় না তার বর্ণনাও তিনি আমাদের জানাচ্ছেন নিম্নোক্ত ভাষায়, 
বলুন (হে মুহাম্মাদ)! আমার প্রতিপালকের গুণাবলী লিপিবদ্ধ করার জন্য 
সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের গুণাবলীর বর্ণনা শেষ 
হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, যদিও এর (অর্থাৎ লিপিবদ্ধ করার 
কালির প্রয়োজনে) অনুরূপ আরও সমুদ্র পরিমাণ (কালি) সংযোগ করা 
হয়। (কাহাফ, ১৮৪ ১০৯) আমরা পবিত্র কালামে পাক থেকে অল্প কয়টা 
মাত্র উদ্ধৃতির মাধ্যমে সার্বভৌমত্বের বৈশিষ্ট্য উলে-খ করলাম, পবিত্র 
কোরআনে এরূপ আরও শত শত বর্ণনা রয়েছে। 

এই উপরোক্ত গুণ বৈশিষ্টের অধিকারীই সার্বভৌমত্ব ও সকল ক্ষমতার 
একমাত্র মালিক এবং তিনিই একমাত্র আইন-বিধানদাতা রব। 


তাগ্ততদের মধ্যে কি এই গুণাবলী আছে? 
আল-াহ (সুব:) প্রশ্ন করেছেন । দলিল নিয়ে পেশ করা হলো:- 
১০ তি ৮৭ 95 এ ৩১ এ টি পন নি ৬ SIGS ৮৩৪ ৬ 
2 এ 
অর্থঃ- বল, আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টি কে পয়দা 
করতে পারে এবং আবার জীবিত করতে পারে? বল, আল-াহ্ই প্রথমবার 


কিতাবুল ঈমান ১৫৯ 
সৃষ্টি করেন এবং অত:পর তার পুনরুভভব করবেন । অতএব, কোথায় 
ঘুরপাক খাচেছঃ(সুরা ইউনুস-১০৩৪) 
EX ১০ উপ এন এ] এ উপ এ] EAE ৬ ISG ৮ I 
৩৮৫০ ০8৫৫ ৪ ৭% ১ এ ক 3 lS ৬ উড এ 
অর্থঃ জিজ্ঞেস কর, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য- 
সঠিক পথ প্রদর্শন করবে? বল, আল-াহ্‌ই সত্য-সঠিক পথ প্রদর্শন করেন, 
সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে 
লোক নিজে নিজে পথ খুঁজে পায় না, তাকে পথ দেখানো কর্তব্য । অতএব, 
তোমাদের কি হল, কেমন তোমাদের বিচার? (সূরা ইউনুস:৩৫ ) 
[vow] লা শে ৯9 ০১৩ ও jad ৪) 
অর্থ:- আর তিনিই তার বান্দাদের উপর ক্ষমতাবান; আর তিনি প্রজ্ঞাময়, 
সম্যক অবহিত । (সুরা আন*আম:১৮) 


জুমার বয়ান । তারিখ : ১১-০৯-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


যেহেতু তাগুতদের সার্বভৌম ক্ষমতা নেই তাই সৃষ্টি যার, 
৬০ ৩০৪৭ Bed Ee ভ ০৯5 ০9০০ Gs জরা do ৫৫ 3 
DELS Bhd Ally pails ভে এছ 3৫০ এ ৮4 ৪০ 
dt 2 এ] ৩ 45 এস 4 Sf onl 

অর্থ: “নিশ্চয় তোমাদের রব আসমানসমূহ ও যমীন ছয় দিনে সৃষ্টি 
করেছেন । অতঃপর আরশে উঠেছেন । তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন। 


প্রত্যেকটি একে অপরকে দ্র-ত অনুসরণ করে । আর (সৃষ্টি করেছেন) সূর্য, 
চাদ ও তারকারাজী, যা তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখ, সৃষ্টি ও 


কিতাবুল ঈমান ১৬০ 

নির্দেশ তারই। আল-াহ মহান, যিনি সকল সৃষ্টির রব।” (সুরা 
আ'রাফ:৫৪) 
S nd GST ES) পে 201 ১ ৮৫ খু 19 SH এ al Sy Sei 0) 
অর্থ:- ‘তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, 
যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরষরা করেছ, যাদের 
ব্যাপারে আল-াহ প্রমাণ নাযিল করেননি । বিধান একমাত্র আল-াহরই। 
তিনি নির্দেশ দিয়েছেন যে, “তাকে ছাড়া আর করো ইবাদাত করো না*। 
এটিই সঠিক দীন, কিন্ত অধিকাংশ লোক জানে না" । (সুরা ইউসুফ:৪০) 
SA এ] SEG hab 4 এ 91 ES 9৮5 lt 52 &6 SYS 
অর্থ:- [তাদেরকে বলা হবে] “এটা তো এজন্য যে, যখন আলাহকে 
এককভাবে ডাকা হত তখন তোমরা তাকে অস্বীকার করতে আর যখন 
তার সাথে শরীক করা হত তখন তোমরা বিশ্বাস করতে ৷ সুতরাং যাবতীয় 
কর্তৃত্ব সমুচ্চ, মহান আলাহর' ৷ (সুরা গাফির: ১২) 
অর্থ:- আর যে কোন বিষয়েই তোমরা মতবিরোধ কর, তার ফয়সালা 
আল-াহর কাছে; তিনিই আল-াহ, আমার রব; তারই উপর আমি 
তাওয়াক্ুল করেছি এবং আমি তারই অভিমুখী হই । (সুরা শুরা:১০) 

1০ 4০৪৩ ৬১ ৮৯৭ IG 5 ৬ 45১ ৬০ ৮ 5 
অর্থ:-তিনি ছাড়া তাদের কোন অভিভাবক নেই । তার আইন-বিধানে তিনি 
কাউকে শরীক করেন না। (সুরা কাহফ:২৬) 


Lait LAS মি? Alva 5১8 তি 6 901 ৩ df 9 EGG লন 

sf olde ৮ ০0 915 285 ৫৫ 
অর্থ:- তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের 
বিধান দিয়েছে, যার অনুমতি আল-াহ দেননি? আর ফয়সালার ঘোষণা না 


কিতাবুল ঈমান ১৬১ 
থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ড় হয়েই যেত । আর নিশ্চয় যালিমদের জন্য 
রয়েছে যন্ত্রণাদায়ক আযাব । (সুরা শুরা: ২১) 


মানব রচিত আইন-বিধান কে কুফ্ফারদের শরীআহ্‌ ও দ্বীন বলে 
আখ্যায়িত করা যায় । যেমন সুরা শুরার একুশ নং আয়াতে বলা হয়েছে- 
Labi LS S55 lv a SN ৭ ও জেতা ৮০195 SG SH 
ole 24 ৩০৬] 59 5 ৩৪ 
তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান 
দিয়েছে, যার অনুমতি আল-াহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে 
তাদের ব্যাপারে সিদ্ধান্ড় হয়েই যেত । আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে 
যন্ত্রণাদায়ক আযাব । 
এই আয়াতে আল-াহ সুবহানাহু তায়ালা কুফ্ফারদের তৈরী করা বিধান 
কে “শারীআহ্‌” বলে আখ্যায়িত করেছেন। কেননা শারীআহ অর্থ হচ্ছে- 
১৬৬ ০১৬ ৬৮ ৮৬৯]। &8| অনুসৃত পথ চাই তা সত্য হোক বা মিথ্যা 
হোক । বুঝা গেল যে, কুফ্ফারদের তৈরী করা বিধান আলাদা একটি 
শারীআহ্‌ এবং আলাদা ধর্ম। সে কারনেই উপরোক্ত আয়াতে- ৫১ 
(দ্বীনের বিধান) বলা হয়েছে। এবং কোরআনের আরেক আয়াত- ৮৮ 
১১ ৩? £42 (তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার 
ধর্ম) এমনি ভাবে ফেরাউন তার জাতিকে উদ্দেশ্য করে বলে- 
১ 56১ 954 ১৬৬ % Eds ৬০% 08 ৪১ ১০১ ০৬ 
অর্থ: “আর ফির“আউন বলল, “আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা 
করি এবং সে তার রবকে ডাকুক; নিশ্চয় আমি আশঙ্কা করি, সে তোমাদের 
দীন পাল্টে দেবে অথবা সে যমীনে বিপর্যয় ছড়িয়ে দেবে ।” (সুরা গাফির; 
২৬) 
এমনি ভাবে অন্য আয়াতে বলা হয়েছে- 


কিতাবুল ঈমান ১৬২ 

৩৮৮৬ 2 ভু এ 5 Re এ ৬৩ ৩১ ০৯ ০৯ ৩৪ 
অর্থ:- আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে তা 
কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ডুদের অস্ড়র্ভুক্ত 
হবে । (সুরা আল ইমরান: ৫৮) 
এসব আয়াত গুলোতে ইসলাম ছাড়া অন্য মতবাদ গুলোকেও “শারীআহ্‌ 
ও দ্বীন” বলে আখ্যায়িত করা হয়েছ। সুতরাং বুঝা গেল দ্বীন ও শারীআহ্‌ 
দুই প্রকার:- ক. আল-াহ প্রদত্ত দ্বীন ও শারীআহ্‌। খ. মানব রচিত বাতিল 
দ্বীন ও শারীআহ। আল-াহ (সুব:) প্রদত্ত দ্বীন ও শারীআহ্‌ মঙ্গলময় ও 
কল্যাণকর । আর মানব রচিত দ্বীন ও শারীআহ্‌ ক্ষতিকর ও অকল্যাণকর ৷ 
তাই মানব রচিত দ্বীন ও শারীআহ্‌ এর বাস্ডুব চিত্র তুলে ধরা হলো: 


1. ১৭ ৮০৪ wl 
মানব রচিত সংবিধান হচ্ছে কুফরী সংবিধান 
35940 25 445 ln IH sy ৮৫০4 2 ৪ 
অর্থ:- আর যারা আল-াহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে ফয়সালা করে 
না, তারাই কাফির । (সুরা মায়িদা:৪৪) 
2. ০৮৬৭ ০০৯ ৬৯9 
মানব রচিত সংবিধান হচ্ছে তাগুতী সংবিধান 
১9৬5৭159412 ১019৭ 589 59500 এ11৯4৫৮ ১6948 
অর্থ:- তারা তাগৃতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাদেরকে নির্দেশ 
দেয়া হয়েছে তাকে অস্বীকার করতে । আর শয়তান চায় তাদেরকে ঘোর 
বিভ্রান্ডিতে বিভ্রান্ড করতে । (আর আল-াহর পরিবর্তে যার আনুগত্য করা 
হয় সেই তাগুত ৷) (সুরা নিসা: ৬০) 
3. ০৬৭ ০0৯ ৬৯9 
মানব রচিত সংবিধান হচ্ছে শয়তানের সংবিধান 
(06 এ 985 ৩৬৪ এ এ এশা ১৪১ ৬৪ ৬ ৬৪ 


কিতাবুল ঈমান ১৬৩ 
অর্থ:- আর যে পরম কর+ণাময়ের যিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য 
এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী । (সুতরাং যে 
ব্যক্তি রাহমানের বিধান মানে না সে অবশ্যই শয়তানের বিধান মানে ।) (সুরা 
যুখরফ ৩৬) 
4. ২৯৭] ৮৪০5 ৬৯9 
মানব রচিত সংবিধান হচ্ছে মুর্খতার সংবিধান 
3589 ৪ ৩৩ এ] ০ ৬ ৬ ৩ মক Sod 
অর্থ:- তারা কি তবে জাহিলিয়্যাতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী 
কওমের জন্য বিধান প্রদানে আল-াহর চেয়ে কে অধিক উত্তম? (সুতরাং 
যে সকল বিধান আল-াহর বিধানের পরিপন্থি সেগুলো মূর্খতা ও 
জাহিলিয়্যাতের বিধান ৷) (সুরা মায়িদা: ৫০) 
5. ৮০৮ ০৭0৯ ৬৯3 
মানব রচিত সংবিধান হচ্ছে অন্ধকারের সংবিধান 
এগ এ] এ ১90 ৮7৮০ ৬৯৬] AIH HS 5409 
SUE ৬ ৮৯ এ Ec 
অর্থ:- যারা ঈমান এনেছে আলাহ তাদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার 
থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, তাদের 
অভিভাবক হল তাগৃত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে 
নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে । (সুরা 
বাকারা: ২৫৭) 
6. ০১০০ ৬১৯ ৬৯9 
গোমরাহির সংবিধান মানব রচিত সংবিধান হচ্ছে 
9৯০০ এ ০১৩ Sy ৩০ 44150 dl YS 20 2৫05 
অর্থ:- অতএব, তিনিই আল-াহ, তোমাদের প্রকৃত রব। অতঃপর সত্যের 
পর ভ্রষ্টতা ছাড়া কী থাকে? অতএব কোথায় তোমাদেরকে ঘুরানো হচ্ছে? 
(এই আয়াতে পরিস্কার হলো যে বিধান হয়তো হক যা আল-াহর বিধান, 
না হলে ভ্রষ্টতা যা শয়তানের বিধান ।) (সুরা ইউনুস: ৩২) 


কিতাবুল ঈমান ১৬৪ 
০১৩ ৬ খু! 9৮4 4৫৪৪ 
অর্থ:- আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে । (সুরা গাফির:২৫) 
মানব রচিত সংবিধান হচ্ছে অন্ধত্বের সংবিধান 
অধ 5 এ ৫ এপ 9 ৮ ৬7 এ ৬৫ DHE জর্জ 
অর্থ:- যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল 
হয়েছে, তা সত্য, সে কি তার মত, যে অন্ধ? বুদ্ধিমানরাই শুধু উপদেশ 
গ্রহণ করে। (সুরা রাস্দঃ ১৯) 
ভা ১৩ ০55 0৪ ৬০0 mall) (৭5 ASS nid 0৪ 
595% 
অর্থ: দল দু'টির উপমা হচ্ছে অন্ধ ও বধির এবং চক্ষুন্মান ও 
শ্রবণশক্তিসম্পন্নের মত, তুলনায় উভয় দল কি সমান? এরপরও কি 
তোমরা উপদেশ গ্রহণ করবে না? (সুরা হুদ: ২৪) 
953 ০১ ৩ দি 
অর্থ: তারা বধির, বোবা, অন্ধ । তাই তারা বুঝে না। (সুরা বাকীরা: ১৭১) 
8. 59৯০] ৬২১৯ ৬৯9 
মানব রচিত সংবিধান প্রবৃত্তির সংবিধান 
EF PS ই ৪ ০৪৪৬ ০৪ ৬৮৪ ৩ 


অর্থ:- আর সে মনগড়া কথা বলে না। তাতো কেবল ওহী, যা তার প্রতি 

ওহীরূপে প্রেরণ করা হয়। (সুরা আন নাজম:৩-৪) 

55 তা ০৪ 4-০ ৮০6 AHA ৯৮6 US LEG এ psd ৪ ৩৬ 
Cll 081 ৪৮৬ এ এ | al ৩৮ এ ০০৪ 

অতঃপর তারা যদি তোমার আহবানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখ, 


তারা তো নিজদের খেয়াল খুশীর অনুসরণ করে। আর আল-াহর 
দিকনির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশীর অনুসরণ করে তার চেয়ে 


কিতাবুল ঈমান ১৬৫ 
অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল-াহ যালিম কওমকে হিদায়াত করেন 
না। (সুরা কাসাস: ৫০) 
এখানে দুইটি বিষয় সীমাবদ্ধ করে দিয়েছেন হয়তো ওহী বা শারিআহ্‌ এর 
অনুসরন নতুবা হাওয়া বা প্রবৃত্তির অনুসরন । 

SASS 550 A SS ১ MAGS A ৩০ ph এ এএ৬ ৪ 
অর্থ:- তারপর আমি তোমাকে দীনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত 
করেছি। সুতরাং তুমি তার অনুসরণ কর এবং যারা জানে না তাদের 
খেয়াল- খুশীর অনুসরণ করো না। (সুরা জাছিয়া: ১৮) 

ACE 0৫ ৪৫ ৮ ত১ম$ 8৬৭1 এপ sll ৬ ভা 8 
০৯৮১৫ ৮৯১৫১ ৮ (8 ৮ 
অর্থ:- আর যদি সত্য তাদের কামনা-বাসনার অনুগামী হত, তবে 
আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যস্থিত সব কিছু বিপর্যস্ড় হয়ে 
যেত; বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশবাণী (কুরআন)। অথচ 
তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। (সুরা মুমিনুন: ৭১) 
9. wl inh ৬৯৪ 

মানব রচিত সংবিধান স্বৈরাচারী সংবিধান 

SA 75 ৩৩১) 40 49০ ০৫০ 0 ৬০ 
অর্থ:- আর আল-াহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা 
করবে না, তারাই যালিম । (সুরা মায়িদা:৪৫) 


এ ৬৪ ৪০ Elo DEG পি ৪০৮ 9৬ dl ৩ 0৬ 
অর্থ:- সুতরাং ইয়াহুদীদের যুলমের কারণে আমি তাদের উপর উত্তম 
খাবারগুলো হারাম করেছিলাম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল এবং 
আল-াহর রাস্ডর থেকে অনেককে তাদের বাধা প্রদানের কারণে । (সুরা 
নিসা:১৬০) 
10. ৮1০1 2১৯ ৬৯3 
মানব রচিত সংবিধান বিরান করার সংবিধান 


কিতাবুল ঈমান ১৬৬ 
১৯4১৫ ৫১৪ HS এ১ 2 11946 0৪ 2১০ 769৪ এ৭৪ 
অর্থ:- সুতরাং এগুলো তাদের বাড়ীঘর, যা তাদের যুলমের কারণে বিরান 
হয়ে আছে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা জ্ঞান 
রাখে । (সুরা নামল : ৫২) 
11. 4০০ iil laps ৬৯) 
মানব রচিত সংবিধান সংকুচিত জীবিকার সংবিধান 
৬৭ ডিল 0 Bd ৫০০ ih SOG ৬১৪১ ৬৪ ০৮০০ ৬০ 
অর্থ:₹- “আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে 
নিশ্চয় এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ 
অবস্থায় । (সুরা তা'হা:১২৪) 
12. ASLadl ৯১5 ৬3 

মানব রচিত সংবিধান বিপদ-আপদের সংবিধান 
354 9580 EI ৩৯০%। dbs lv 475 LBS 2 ৩৪ 9 
426 © red CAS ০৪ কি EGLO ঠ ESS (61) Slo এ 

3555 ৬০০ ২ 59405 ০৪০ 
অর্থ:- আর যখন তাদেরকে বলা হয়, “তোমরা আস যা আল-াহ নাযিল 
করেছেন তার দিকে এবং রাসূলের দিকে’, তখন মুনাফিকদেরকে দেখবে 
তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে ।৬১) সুতরাং তখন কেমন 
হবে, যখন তাদের উপর কোন মুসীবত আসবে, সেই কারণে যা তাদের 
হাত পূর্বেই প্রেরণ করেছে? তারপর তারা আল-াহর নামে শপথ করা 
অবস্থায় তোমার কাছে আসবে যে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য 
কিছু চাইনি । (সুরা নিসা : ৬১-৬২) 
13. slaslo $l 227 ৬৯9 
মানব রচিত সংবিধান ঘৃনা ও শত্রতার সংবিধান 


কিতাবুল ঈমান ১৬৭ 

GG 4124১ ৫০ ৬৮1৯০ (৬০ UG SUS 619৬ 9০ ৪ 

19৩৬৮ 401 ES 335০9 LE oF dl ০০০9 805 (৫ 
ORLA 

অর্থ:- আর যে আল-াহ ও তার রাসূলের নাফরমানী করে এবং তীর 

সীমারেখা লঙ্ঘন করে আল-াহ তাকে আগুনে প্রবেশ করাবেন । সেখানে 

সে স্থায়ী হবে। আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব । (সুরা 

মায়িদা : ১৪) 


14. 29৩019 dl ১৯ ৬৯9 
মানব রচিত সংবিধান ধ্বংস ও বিধ্বস্ড়করার সংবিধান 
50 5৫ (তি ৫৮ Ud hls 655 Ul 55 ৩1 ৩৩১9 
অর্থ:- আর যখন আমি কোন জনপদ ধক্ষংস করার ইচ্ছা করি, তখন তার 
সম্পদশালীদেরকে (সৎকাজের) আদেশ করি। অতঃপর তারা তাতে 


সীমালজ্ঘন করে। তখন তাদের উপর নির্দেশটি সাব্যস্ড হয়ে যায় এবং 
আমি তা সম্পূর্ণরূপে বিধক্ষস্ডকরি। (সুরা বনী ইসরাঈল:১৬) 

টি এ DS তল এপ ও কউ ৬ Pl গুদ US J 
অর্থ:- এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে” । ফলে তারা 
এমন (ধক্ষংস) হয়ে গেল যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা 
যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী কওমকে প্রতিফল দিয়ে থাকি । (সুরা 
আহকাফ: ২৫) 


সুতরাং যারা আল-াহ প্রদত্ত চোরের হাত কাটার বিধান, সম্পত্তি বন্টনের 
বিধান, যিনা ব্যাভিচারের বিধান, মদ হারাম হওয়ার বিধান, মহিলাদের 
পর্দার বিধান, সুদ হারাম হওয়ার বিধান বাতিল করে বিকল্প আইন তৈরী 
করে এবং সে আইন মানতে বাধ্য করে তাদের ব্যাপারে শরীয়তের 
ফায়সালা কি হবে? শুধু কি তাই? যারা ভাঙ্কর্য্যের নামে অথবা স্বৃতিসৌধের 


কিতাবুল ঈমান ১৬৮ 
তৈরী করে এবং তাদের সামনে দাড়িয়ে নিরবতা পালন করে, তাদের 
সম্মানার্থে নগ্ন পায়ে হাটে এবং পুষ্পস্ডবক অর্পন করে তাদের কে আপনি 
কি বলবেন? 
এ ছাড়া শিখা চিরন্ডুন/শিখা অনির্বানের নামে অগ্নি পুজা করে এবং 
অন্যকে এ কাজে বাধ্য করে আবার যারা মসজিদে গিয়ে মুহাম্মদ (সাঃ) 
এর আদর্শ, মন্দিরে গিয়ে রামের আদর্শ, গির্জায় গিয়ে যিশু খৃষ্টের আদর্শ 
ব্যাপারে আপনার সিদ্ধান্ডকি? 
সুতরাং এই সকল গুণাবলী যেহেতু কোন মানুষের নেই বরং একমাত্র 
আল-াহর জন্যই সংরক্ষিত তাই আল-াহই সার্বভৌম ক্ষমতার মালিক, 
কাজেই আইন-বিধান দেয়ার অধিকার কেবলমাত্র তাঁরই । এ | «|| ১ 
বলে তাদেরকেই প্রথম বর্জন করতে হবে । কারণ “আইন প্রনয়ণ করা, 
আদেশ-নিষেধ করা এইগুলো আল-ীহ তাআলার বিশেষ একটা গুণ । আর 
এ কাজের মাধ্যমেই আল-াহ তাআলা যে, “একমাত্র রব’ এটা সাব্যস্ড় 
হয়। যেমন আল-াহ তাআলা ইরশাদ করেন ৪ 


+0 317৩] ০! 
অর্থ: “আল-1হ্‌ ছাড়া কারো নির্দেশ চলে না।” (আনআম, ৬ ৪ ৫৭) 
4) ১1৮৩ ০] 
অর্থ: “আল-াহ ছাড়া কারো নির্দেশ চলে না।” (ইউছুফ, ১২ £ ৪০) 
Sd 4 21 
অর্থ: “ফয়সালা তারই” (আনআম, ৬ ৪ ৬২) 
ASG Gd এ yi 
অর্থ: “তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা ৷” (আ'রাফ, : ৫৪) 
অর্থ: “তোমরা যে বিষয়েই মতভেদ কর, তার ফয়সালা আল-াহ্র কাছে 
সোপর্দ ৷” শুআরা, ৪২ ৪ ১০) 
তাছাড়া হুকুম প্রনয়ণের ক্ষেত্রে আল-হ তাআলা যে এক, তার দলীল ঃ 


কিতাবুল ঈমান ১৬৯ 
1০ +১৫৬ ৩৪ 473 35 
অর্থ: “তিনি কাউকে নিজ কর্তৃতে শরীক করেন না।” (কাহাফ, ১৮৪ ২৬) 
অর্থ: “আল-াহ্‌ নির্দেশ দেন। তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ 
নেই ৷” (রোদ, ১৩৪ ৪১) 
যে ব্যক্তি আল-াহ ছাড়া মানুষের জন্য আইন প্রনয়ণ করে সে আল-াহর 
করতে তার সাথে খাস । আল-াহ তাআলা ইরশাদ করেন ঃ 
li এ 556 ৮ 550 ০০ 219৮5 ৮৬০ dl of 
অর্থ: “তাদের কি এমন শরীক দেবতা আছে, যারা তাদের জন্যে সে ধর্ম 
সিদ্ধ করেছে, যার অনুমতি আল-াহ্‌ দেননি?” (শুআরা, ৪২৪ ২১) 
সে ৮০ dt 405 246 ০০) & 1 
অর্থ: জেনে রাখ, সৃষ্টি যাঁর, ক্ষমতা-কর্তৃত, আইন-বিধান, আদেশ-নিষেধ 
তার জন্যই নির্দিষ্ট। মহিমাময় আল-াহই জগতসমূহের প্রতিপালক ৷” 
(আরাফ : ৫৪) 
৬৬৯ 5291 410: 
অর্থ: বরং আল-াহর জন্যই নির্দিষ্ট সকল ‘আমর’ বা আদেশ, নির্দেশ, 
কর্তৃত্ব ৷” (আমর করার অধিকার আর কারও নেই)। (রাস্দ, ১৩৪ ৩১) 


LAS ৮ 9! 8 গত ১৯ ৮ এ 0৪ 9858 
অর্থ: “লোকেরা জিজ্ঞেস করে, শাসন কর্তৃত্বের ব্যাপারে, আইন-বিধান 
প্রণয়নের ব্যাপারে, আদেশ-নির্দেশ দানের ব্যাপারে (তোদের) আমাদের 
কোন করণীয় আছে কিনা । বলুন (হে মুহাম্মাদ)! আইন-বিধান, শাসন- 
কর্তৃত্ব, আদেশ-নির্দেশ নামে যা আছে তার সবই আল-াহর জন্য নির্দিষ্ট ।” 
(এ বিষয়ে তোমাদের কোনই অধিকার নেই) । 


কোরআন একটি পূর্ণাঙ্গ সংবিধান 


কিতাবুল ঈমান ১৭০ 

অর্থ:- আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের 
স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ । (সুরা 
নাহল:৮৯) 
.৫১১০)। ST ৬৮০০৪ ৬০৪ (6 EA ৪৩১ SS ELST 555 
অর্থ: “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম এবং 
তোমাদের উপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য 
দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে । (সুরা মায়িদা:৩) 
১৩ ১ পা এর ৪ এ ও শি Gd PSL এএ এ & 
অর্থ:- নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি, যাতে 
তুমি মানুষের মধ্যে ফয়সালা কর সে অনুযায়ী যা আল-াহ তোমাকে 
দেখিয়েছেন। আর তুমি খিয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হয়ো না। 
(সুরা নিসা:১০৫) 
CFG 403 ০5০) ES ৩1 JAF এ এ 5529 oh ও ৪9০৩ Og 

Ib LS FF ৩৪১ তে 
অর্থ:...অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর তাহলে তা 
আল-াহ ও রাসূলের দিকে প্রত্যার্পণ করাও- যদি তোমরা আল-াহ ও 
শেষ দিনের প্রতি ঈমান রাখ । এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর | (সুরা 
নিসা:৫৯) 
249 Maks ভর্তি দি! IF ভা hs USE তর শা ৯৬ 


CA os BG ১৬ Godly এ ৮ JF Bf Olas OS ACT 
অর্থ:- আমি কি আল-াহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ 
করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্ডুরিত কিতাব নাযিল করেছেন। 
আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে, তা তোমার 
রবের পক্ষ থেকে যথাযথভাবে নাধিলকৃত। সুতরাং তুমি কখনো 
সন্দেহকারীদের অন্ডর্ূক্ত হয়ো না। (সুরা আল আনআম:১১৪) 


কিতাবুল ঈমান ১৭১ 

506১ HEF ৩১ ও 9124 এ CES এএড এ? Gf LASS প9) 

[51 : ০৮] (৩5০১ 82 
অর্থ: এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে, নিশ্চয় আমি তোমার প্রতি 
কিতাব নাযিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়? নিশ্চয় এর 
মধ্যে রহমত ও উপদেশ রয়েছে ঈমানদ্বারদের জন্য ।” (সুরা আনকাবুত: 
৫১) 
ইটা BUS in SG or Boy SE BAGG 


হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ 
এবং অন্ডুরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত ও 
রহমত । (সুরা ইউনুস: ৫৭) 
6 9৯৫ ৮৮ এ! ০এ। se ০৫ ৮ এ] SH oS 3 
সখা 8 ৬০৮ 
অর্থ:- আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, 
যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর 
দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে । (সুরা 
ইববাহিম:১) 

[৫6/৮ JT] ০৯১০০ এ ES UD ৮৫5৮৬ Ses SL 
অর্থ:- অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি 
তোমাদের মধ্যে মীমাংসা করে দেব, যে ব্যাপারে তোমরা মতবিরোধ 
করতে’ । (সুরা আল ইমরান:৫৫) 

[8/5501] ১০ এ ES Uy ED এ ৪ এ এ 
অর্থ:- আল-াহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি 
তোমাদেরকে অবহিত করবেন, যা নিয়ে তোমরা মতবিরোধ করতে । (সুরা 
আল মায়িদা:৪৮) 


[৬০/০০১] ১১০০ লও নিও তি শত পপি 


কিতাবুল ঈমান ১৭২ 
অর্থ:- তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা 
করতে তিনি তোমাদেরকে সে বিষয়ে অবহিত করবেন। (সুরা 
আন’আম:৬০, সুরা মায়িদা:১০৫) 

[8/005] 4০48 God 55 By ৬ এ] ০ ভে টি পু! 
অর্থ: তারই কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল-াহর ওয়াদা 
সত্য। নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন। তারপর তার পুনরাবর্তন ঘটান। 
(সুরা ইউনুস: ৪) 

[২৩/০%] ০9:০৩ ES ৮৫০৩ শত এলি 
অর্থ:- অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন ৷ সুতরাং তখন আমি 
তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানাব । (সুরা ইউনুস: ২৩) 

[41১৯] ) 253 sh SS &9 Six lS) 
অর্থ:- আল-াহর নিকটই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সব কিছুর উপর 
ক্ষমতাশীল । (সুরা হুদ: ৪) 

তা EP ৯১ লিজা এ সা উন ক এ এ 9 নি 

অর্থ:- তারপর তাদেরকে প্রত্যাবর্তিত করা হয় তাদের সত্য মাওলা 
আল-াহর কাছে। সাবধান! হুকুম প্রাদানের ক্ষমতা তারই । আর তিনি 
হচ্ছেন খুব দ্রঁত হিসাবকারী। (সুরা আন*আম: ৬২) 


তারা নিজেরাই আল-াহ এবং রব হয়ে যায়। 

মা 12044 6 921 El all 55১ ৬১ (০0০645৮০৩০০ 
894 ৩৪ ০৬৮ % এ) এ 2 তাও 25 

অর্থ:- তারা আল-াহকে ছেড়ে তাদের পন্ডিতগণ ও সংসার-বিরাগীদের 

(শাসক ও পীর বুজুর্গদের) রব হিসেবে গ্রহণ করেছে এবং মারইয়ামপুত্র 

মাসীহকেও । অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট 

হয়েছে, তিনি ছাড়া কোন ইলাহ নেই। তারা যে শরীক করে তিনি তা 

থেকে পবিত্র । (সুরা তাওবা: ৩১) 


কিতাবুল ঈমান ১৭৩ 

৬৫ ৬৭৪ ৩ পা Lgl এ ৯১ be UT 2৮০৯ শত yd) 
এ dl ৩৮ ডেম শে এ ০ il lps 955 ০৪ dl ৬৮১ ৩ 
হোপ) এ৷ ০০১ ৩ ৬৬ ৮৮২১১ ৮৯১৩৮ 194০51) জম ৩০৩১ 0৮15 
os Sos 5৯ 3) এ! ও daly WD aad 3119 by 2৮ ৩ 
১৮০০ rll) ৮৮ ক এ এত JE iss Ld UU (OS 
sho JE 5:5৪ ৫০৯৬০১ dil o> be ০৪০৪৪ Sp pc dl ff 

এ ৪৭০০] ০৯ 02) প৪১৬ ৩০৪) ৮০০ এ dbl 
অর্থ: ‘তারা তাদের ধর্ম পন্ডিত ও সংসার-বিরাগীদিগকে তাদের 
পালনকর্তারূপে গ্রহণ করেছে আল-াহ্‌ ব্যতীত ৷ (তাওবা, ৯৪ ৩১) হযরত 
আদী ইবনে হাতিম (রা:) থেকে বর্ণিত, (তখন তিনি খৃষ্টান ছিলেন, 
পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন) তিনি আল-াহর রাসূল সাল-াল-াহু 
আলাইহি ওয়া সাল-মকে এই আয়াত পড়তে শুনেঃ তিনি বললেনঃ 
ইয়া রাসূলাল-াহ! আমরাতো তাদের ইবাদত করি না। রাসূল সাল-1ল- হু 
আলাইহি ওয়া সাল-াম বললেনঃ আল-াহ যা হালাল করেছেন, তারা তা 
হারাম করে, অত:পর তোমরা তা হারাম মেনে নাও এবং আল-াহ যা 
হারাম করেছেন, তারা তা হালাল করে, অত:পর তোমরা তা হালালরূপে 
মেনে নাও, বিষয়টি এমন নয় কী? তিনি বললেনঃ হাঁ। রাসূল (সাঃ) 
বললেনঃ এটাই হচ্ছে তাদেরকে রব বানানো বা তাদের ইবাদত করা। 
(আহমদ, তিরমীযি) 


০ 199 ০২১৮৪ ০ 95)5৭ু) LS ৪৭৩ পাপ ও NN ৪১ 
৮৯৮ ৮৫ ১০ ০২ 2৮০1 AST ৮৫19১ শে SUN ০০ ১০৯। 

১০ 
এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম আলুসী রেহ:) বলেনঃ যে, 


অধিকাংশ মুফাসসীরদের বক্তব্য হলোঃ তারা তাদের ধর্মীয় নেতা এবং 
পীর-বুযুর্গদেরকে গোটা সৃষ্টির রব বলে বিশ্বাস করতো না। বরং তারা 


কিতাবুল ঈমান ১৭৪ 
তাদেরকে নিজ এলাকার সর্বময় ক্ষমতার মালিক এবং আদেশ-নিষেধের 
মালিক জ্ঞান করতো । 
Ss Alt 4 46 এ চিএ ও গন LS ভিত PES A GO 
11585 19% ১3 all ১১১ ১ ৫91 ৩ ০৩ এ এ এ এ) 


অর্থ:- বল, “হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আস, যেটি 
আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে, আমরা একমাত্র আলাহ 
ছাড়া কারো ইবাদাত না করি। আর তার সাথে কোন কিছুকে শরীক না 
করি এবং আমদের কেউ কাউকে আলাহ ছাড়া রব হিসাবে গ্রহণ না করি’ । 
তারপর যদি তারা বিমুখ হয় তবে বল, “তোমরা সাক্ষী থাক যে, নিশ্চয় 
আমরা মুসলিম’ ৷ (সুরা আল ইমরান: ৬৪) 


ইবলিস কেন কাফের হলো? 
ইবলিস আল-াহর হুকুমের বির-দ্ধে যুক্তি পেশ করতে গিয়েই কাফের 
হয়েছে শুধু আল-াহর হুকুম পালন না করার কারনে নয়। কারণ আদম 
(আঃ) ও নিষিদ্ধ ফল খেয়ে আল-াহর হুকুম অমান্য করেছিলেন। 
839 4৪০ ৬৮4৪ ৫০ ৮ Kd এ৩$ Cf ৬৫০ BST ৫ 8 


৩০] ৩2 6589 ৪৪ 545 
অর্থ:₹- আর আমি বললাম, “হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস 
কর এবং তা থেকে আহার কর স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছানুযায়ী এবং এই 
যাবে। (সুরা আল বাকারা: ৩৫) কিন্তু তিনি শয়তানের ধোকায় পরে 
নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন । 


2০421 ০৪, লরি 
iS লিজ 
ও ৩৬০ | ৫3১ 


কিতাবুল ঈমান ১৭৫ 
অর্থ:- অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্বলিত করল । (সুরা আল 
বাকারা: ৩৬) অতপর আল-াহ তা'আলা আদম (আঃ) কে জিজ্ঞেস করলে 
তিনি ক্ষমা প্রার্থনা করেন। 
ঠা 2891 By 4৩ ০ ০৬৫ % ৬ BST ও 
অর্থ:- অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল- 
হ তার তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী, অতি 
দয়ালু । (সুরা আল বাকীরা: ৩৭) 
৩৮৮৩৭ ৮ SAT ০০১৪ এ ১৯৪৭ 95 ০৭৪ এ SG 
অর্থ:- তারা (আদম এবং হাওয়া) বলল, “হে আমাদের রব, আমরা 
নিজদের উপর যুল্ম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না 
করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ড় 
দের অন্ডর্ভূক্ত হব" । (সুরা আ'রাফ: ২৩)অতপর আল-াহ তাদের কে 
ক্ষমা করে দিলেন। 
ঠিক একই ভাবে ইবলিসও আল-াহর হুকুম (আদমকে সিজ্দা করা) 
অমান্য করেছিল এবং আল-াহ তাকেও জিজ্ঞেস করলেন- 
৩৩০2] ens সী ৩৬৫ ৬ এ৪ 
অর্থ:- তিনি বললেন, “কিসে তোমাকে বাধা দিয়েছে যে, সিজদা করছ না, 
যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি’? (সুরা আল আ'রাফ: ১২) এ সময় 
ইবলিও যদি আদমের মত ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করত তাহলে কি 
আল-াহ তাকে ক্ষমা করতেন না? অবশ্যই করতেন। কিন্ত সে ক্ষমা না 
চেয়ে আল-াহর হুকুমের বিরদ্ধে যুক্তি পেশ করলো এবং আল-াহর 
নির্দেশ কে ভুল আখ্যায়িত করার প্রয়াস চালিয়েছে । 
ob ৬ Hiss 3৫ be als be ১৪ এ ৪ 
অর্থ: “সে বলল, “আমি তার চেয়ে উত্তম । আপনি আমাকে আগুন থেকে 
সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে ।” (সুরা 
আ'রাফ: ১২) 


কিতাবুল ঈমান ১৭৬ 
আর আগুনের গতি হচ্ছে উর্ধে এবং মাটির গতি নিয়ে । আগুন নিচে 
প্রজ্জলিত করলেও উপরে উঠতে থাকে । আর মাটি উপরে ছুড়ে মারলেও 
নিচে নেমে আসে । সুতরাং যুক্তির দাবি হলো আদম আমাকে সেজদা 
করবে আমি আদমকে নয়। এখানে ইবলিসের যুক্তিটিই ভুল ছিল। কারণ 
সার্বভৌম ক্ষমতার মালিক যখন কোন আদেশ দেন তখন তার বির*দ্ধে 
কোন প্রকার আপত্তি করার সুযোগ নাই । তিনি যদি একটি পিপড়াকেও 
সিজদা করতে বলতেন তাও তার জন্য অপরিহার্য ছিল। “যখন আমি 
তোমাকে নির্দেশ দিয়েছি” বলে আল-াহ সুবঃ) সেদিকে ইঙ্গিত করেছেন। 
বুঝা গেল কুরআন হাদিসের বিরদ্ধে যারাই যুক্তি পেশ করবে অথবা যারা 
মনে করে যে আল-াহর আইন এ যুগে চলেনা বা চললেও তার চেয়ে 
মানব রচিত আইন বেশী ভাল। এমনি ভাবে যারা আল-াহকে বা 
আল-াহর রাসুল (সাঃ) অথবা আল-াহ ও রাসুল (সাঃ) কর্তৃক প্রদত্ত কোন 
বিধান কে অস্বীকার করে অথবা উপহাস করে বা মজাক করে কিংবা তুচ্ছ- 
তাচ্ছিল্য করে তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের ও মুরতাদ হয়ে যায় । 
বলে মজাক করে এই যুগে এসব আইন চলে না বলে সে গুলো বাতিল 
করে বিকল্প আইন তৈরী করে এবং সেই আইন মানতে মানুষকে বাধ্য 
করে। যারা আল-াহর হারামকৃত যিনা-ব্যভিচার, মদ, সুদের লাইসেন্স 
দিয়ে হালাল (বৈধ) করে দেয় তাদের ব্যাপারে আপনি কি বলেন? তারা কি 
মুসলিম না কাফির? যদি এসব করার পরও মুসলিম হয় তাহলে কি 
শয়তানকে মুসলিম বলবেন? 
আর যদি বলেন যে, না শয়তান কাফির এবং অবশ্যই কাফির । তাহলে 
যারা শয়তানের মত আল-াহর বিধান অস্বীকার করে তারাও কাফের যারা 
জনগনকে বাধ্য করে তারাও কাফির । আর যারা তাদের কে ভোট দিয়ে 
নির্বচিত করে তারাও কুফরী কাজে লিপ্ত আছে। 
এ প্রসঙ্গে কুরআন সুন্নাহর দলিল পেশ করা হলো। 


কিতাবুল ঈমান ১৭৭ 
১৪ 45584 9৮৯৭৮ 2498 ৪ 35 lt I পে SS Of 
০০ ৮০৮ Of Alt &০ EG সপ ১৪ এও! lv এ ৪ ০৮৪ 
৩৯০এ All Se ৩9 পি 

অর্থ:- আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা কর, যা আল-াহ নাযিল 
করেছেন এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আর তাদের থেকে 
সতর্ক থাক যে, আল-াহ যা অবতীর্ণ করেছেন, তার কিছু থেকে তারা 
তোমাকে বিচ্যুত করবে । অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে 
জেনে রাখ যে, আলশাহ তো কেবল তাদেরকে তাদের কিছু পাপের 
কারণেই আযাব দিতে চান। আর মানুষের অনেকেই ফাসিক। (সুরা 
মায়িদা:৪৯) 

32840 ৪ 442 401 491 এ ৫৩ ৫৬০ 
অর্থ:- আর যারা আল-হ যা নাযিল করেছেন, তার মাধ্যমে ফয়সালা করে 
না, তারাই কাফির । (সুরা মায়িদা:৪৪) 

Sati 28 ৩9 401 4 ৪৪ ৫০ ৩০ 
অর্থ:- আর আল-াহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা 
করবে না, তারাই যালিম। (সুরা মায়িদা:৪৫) 

Sli 28 439 এ] ০ ৩ পি 8 ৬ 
অর্থ:- আল-াহ যা নাধিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না, 
তারাই ফাসিক। (সুরা মায়িদা:৪৭) 

ভা ভি ১০৪ is ০৪ 

অর্থ: “তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীআত ও স্পষ্ট 
পন্থা ।” (সুরা মায়িদা:৪৮) 
S dl AA SS লাভা 


Hf 


SE ES 
০৪৪৫ 


কিতাবুল ঈমান ১৭৮ 
অর্থ:- তারপর আমি তোমাকে দীনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত 
করেছি। সুতরাং তুমি তার অনুসরণ কর এবং যারা জানে না তাদের 
খেয়াল খুশীর অনুসরণ করো না । (সুরা জাছিয়া:১৮) 


মানব রচিত আইন-বিচার মান্য করলে ইসলাম থেকে খারিজ হয়ে 
যায় 
অর্থ:- অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না 
তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, 
তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অক্ডুরে কোন দ্বিধা 
অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। (সুরা নিসা: ৬৫) 
DLS 95 ০755 Diy 5910 ০ A SEH ৩৫ এ! 5 নি 
১১৩] 2568155444১ 5 ০১৪৬৭ এ! 194 959 
অর্থ:- তুমি কি তাদেরকে দেখনি, যারা দাবী করে যে, নিশ্চয় তারা ঈমান 
এনেছে তার উপর, যা নাযিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাযিল 
করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগৃতের কাছে বিচার নিয়ে যেতে চায় 
অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে তাকে অস্বীকার করতে । আর 
শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্ডিতে বিভ্রান্ড করতে । (সুরা 
নিসা:৬০) 
মুসলিমগন আল-াহর নির্দেশ শুনবে এবং মানবে 
19155 ১৮65 2৫০০ 4৯০9 AUN এ 195১ 19 Gell 4 ৩৩ ৬ 
Sil 8৪ এড ডি ৬৬০ 
অর্থ:- মুমিনদেরকে যখন আল-াহ ও তার রাসূলের প্রতি এ মর্মে আহক্ষান 
করা হয় যে, তিনি তাদের মধ্যে বিচার, মীমাংসা করবেন, তাদের কথা তো 


কিতাবুল ঈমান ১৭৯ 
এই হয় যে, তখন তারা বলে: ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম ৷” আর 
তারাই সফলকাম । (সুরা নূর: ৫১) 
১5৮ Balt Eh 4৯০০1 এ ht ৩৮ 5 এ! 9৬ df 519 
199৩৮ ৩০ 
অর্থ:- আর যখন তাদেরকে বলা হয়, “তোমরা আস যা আল-াহ নাযিল 
করেছেন তার দিকে এবং রাসুলের দিকে’, তখন মুনাফিকদেরকে দেখবে 
তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে । (সুরা নিসা:৬১) 
big 5 ৩০ 96 ০৯০ 19 01 4 ৬ এ! GS YS 
02428 মুঠি এডি এর খু জিত ৩৩ Hf ৬ এ 
অর্থ:- আর যখন তাদেরকে বলা হয়, “আলাহ যা নাধিল করেছেন তার 
পিতৃপুরষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট ।” যদিও 
তাদের পিতৃপুর-ষরা কিছুই জানত না এবং হিদায়াতপ্রাপ্ত ছিল না তবুও? 
(সুরা মায়িদা:১০৪) 
২০০6 ০ এল 9955 ডি ৬৮ EN ০১৭ 9১৩ Gall ৬ 
Eb ০০196 Ef Hs nll এ 3৮5 ক 1909 ৩৪ 9 
৩5 ১৬ ৯৪৩ Al ৮৪৩ LS (95 ৮819 544 906 ৮০৪ 
১৬ খু! 
অর্থ:- ইয়াহুদীদের মধ্যে কিছু লোক আছে যারা কালামসমূহকে তার স্থান 
থেকে পরিবর্তন করে ফেলে এবং বলে, “আমরা শুনলাম ও অমান্য 
করলাম” । আর তুমি শোন না শোনার মত, তারা নিজদের জিহক্ষা বাকা 


করে এবং দীনের প্রতি খোচা মেরে বলে, “রা“ইনা*। আর তারা যদি 
বলত, “আমরা শুনলাম ও মান্য করলাম এবং তুমি শোন ও আমাদের প্রতি 


+ আরবীতে “রা"ইনা শব্দের অর্থ “আমাদের তত্তাবধান করুন’ ইয়াহুদীরা শব্দটিকে বিকৃত করে উচ্চারণ 
করত, যা তাদের ভাষায় (হিকুতে) গালি হিসেবে ব্যবহৃত হত। এ সম্পর্কে আরো দ্র. সূরা বাকারার 
১০৪ নং আয়াতের টীকা । 


কিতাবুল ঈমান ১৮০ 
লক্ষ্য রাখ’ তাহলে এটি হত তাদের জন্য কল্যাণকর ও যথার্থ । কিন্তু 
তাদের কুফরীর কারণে আল-াহ তাদেরকে লানত করেছেন । তাই তাদের 
কম সংখ্যক লোকই ঈমান আনে । (সুরা নিসা:৪৬) 
যারা আল-াহর আইন কিছু মানে কিছু মানে না তারাও কাফের 
০০০০ 
১১৪ 01 ৩ idl এ এ 55 5 টড এ সত ও ৬১ 


2 


০951 
অর্থ:₹- তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ 
অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে 
তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, 
আলাহ সে সম্পর্কে গাফিল নন। (সুরা আল বাকারা:৮৫) 
এস Se 45 25 dois ৬3536 ০০৪৪ HG ০০০৪ ৬ 555 

Ge ৫4৩ ৯৫ (4৫5 0 5240 ৫8 
অর্থ: “এবং বলে, “আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে 
কুফরী করি’ এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়। 
তারাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি 
অপমানকর আযাব ৷” (সুরা নিসা, আয়াত ১৫০-১৫১) 


৩এ। 53» বা ঈমান ভঙ্গের কারণসমূহ 
০১১ বা বিনষ্টকারী বলতে এমন কিছুকে বুঝায়, যার অস্ডুত্বের কারণে 
অন্য কোনো জিনিস বিনষ্ট বা বাতিল হয়ে যায়। এ কথা অবশ্যই জেনে 
রাখা প্রয়োজন যে, নামাজ বিনষ্ট বা বাতিল হওয়ার যেমন কিছু কারণ ও 


বিষয় আছে, তেমনিভাবে তাওহীদ বিনষ্টকারী কিছু কারণ ও বিষয় আছে। 
মুসলি- যদি নামাজ বিনষ্টকারী বিষয়গুলোর যে কোনো একটিতে পতিত 


কিতাবুল ঈমান ১৮১ 
হয়, তাহলে সাথে সাথে তার নামাজ বাতিল হয়ে যায়। যেমন নামাজের 
মধ্যে শব্দ করে হাসা, কিছু আহার করা বা পান করা ইত্যাদি । এমনি ভাবে 
তাওহীদ বিনষ্টকারী কিছু কারণ ও বিষয় রয়েছে যার মধ্যে বান্দা পতিত 
হলে তার তাওহীদ বিনষ্ট হয়ে যায়, যার ফলে সে কাফের মুশরিক হিসেবে 
গণ্য হয়। 


১। আল-াহর সাথে শরীক করা 

আল-াহ তায়ালা ইরশাদ করেনঃ 

অর্থ: “তোমার প্রতি এবং তোমার পূর্ববতীের প্রতি অবশ্যই এই ওহী 

হয়েছে তুমি আল-াহর সাথে শরীক্‌ করলে তোমার আমল নিস্ফল হয়ে 

যাবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্থ ৷” যুমার, ৩৯৪৬৫) 

আল-াহ আরও বলেন: 

cle এ] 0 45 aly 475 ৮ এ তি 2 ক 12৪ 0574 ৪ 
)০ ০০ Gil G5 41 dls dl 

অর্থ: “হে বনী ইসরাইল! তোমরা আমার রব এবং তোমাদের রব 

আল-াহর ইবাদত কর । কেউ আল-াহর শরীক করলে আল-াহ তার জন্য 

জান্নাত অবশ্যই হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম ৷” (মায়েদা, 

৫৪৭২) 

একইভাবে আল-াহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা, সাহায্য চাওয়া, 

কাউকে ভয় করা, অন্যের উপর ভরসা করা, অন্যের উদ্দেশ্যে মানত- 

মানসা করা, অন্যকে উপকার ও অপকারের মালিক মনে করা, আল-াহর 

যেমন ক্ষমতা, অন্য কারো এরূপ ক্ষমতা রয়েছে বিশ্বাস করা ইত্যাদি সবই 

শিরক । 

২। আল-াহ এবং বান্দার মাঝখানে এমন মাধ্যম স্থির করা যার কাছে 

বান্দা সুপারিশ কামনা করে এবং তার ওপর তাওয়াক্কুল করা 


কিতাবুল ঈমান ১৮২ 
4১5 65555 5355 01k ALS 3 ৮৮০ 3 5 এ 99১ ৩০ 595৩8 
Ss Bes ৬৭ SN ভা ও (ছি ও লে lV SES IB ad 
অর্থ: “তারা আল-াহকে ছেড়ে এমন অন্যদের ইবাদত করে যারা না পারে 
তাদের ক্ষতি করতে আর না পারে কোন ভাল করতে এবং বলে, এরা 
আল-াহর কাছে আমাদের সুপারিশকারী । বল (হে মুহাম্মাদ)! তোমরা কি 
আল-াহকে আসমান ও জমিনের মধ্যে এ জিনিস শিখাতে চাও যা তিনি 
জানেন না। তারা যে সমস্ড শির্ক করছে আল-াহ পাক এর থেকে পবিত্র 
ও উচ্চ ৷” (ইউনুসঃ ১৮) 
আল-াহ অন্যত্র আরোও বলেনঃ 
এ]। এ 6980 NY ALES 5 ওঠ 935 ২৪194০05406 
অর্থ: “জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল-াহ্রই নিমিত্ত । যারা আল-াহ্‌ 
ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে, আমরা 
নিকটবর্তী করে দেয়৷” (যুমার, ৩৯৪ ৩) 
এটা হচ্ছে আউলিয়া এবং নেককার লোকদের কবরে যায়, তাদের অবস্থা । 
তারা সেখানে গিয়ে কবরবাসিকে উদ্দেশ্য করে বিভিন্ন ইবাদতে লিপ্ত হয়, 
কবরবাসী আল-াহর কাছে সুপারিশ করতে পারবে এ বিশ্বাসে যেমনঃ 
তাদের কাছে সাহায্য কামনা করা এবং কবরের চারপাশে প্রদক্ষিণ করা । 
৩। মুশরিকদেরকে কাফের মনে না করা অথবা তাদের কুফরীর 
ব্যাপারে সন্দেহ পোষণ করা অথবা তাদের কুফরী মতবাদকে সহীহ 
মনে করা 
ELS ali 25 90 এ 
অর্থঃ “নিশ্চয় আল-াহর কাছে একমাত্র মনোনীম দ্বীন হলো ইসলাম ৷’ 
(আল ইমরান, ৩ ৪ ১৯) 
অন্যত্র বলেন, 


20 obs offi SL ERR PUES 

থ (৬ ১ a) শি 

4০১02 ০৩ ১ ১১১2 এপি 2 ০9 
৯ 


কিতাবুল ঈমান ১৮৩ 

অর্থঃ “কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন চায় তা কখনো গ্রহণযোগ্য 
হবে না।” (আল ইমরান, ৩ ৪ ৮৫) 
এখানে সন্দেহ দ্বারা বুঝানো হচ্ছে যে, মুসলিম উম্মাহ যার কাফের হওয়ার 
ব্যাপারে এক্যমত পোষণ করে তার কুফরীর ব্যাপারে কোনো মুসলমানের 
সন্দেহ পোষণ করা যেমনঃ ইহুদী নাসারা মুশরিক (অর্থাৎ ইহুদী নাসারা ও 
মুশরিকদের কুফরীর ব্যাপারে মুসলিম উম্মাহর কোনো দ্বিমত নেই, তাই 
কোনো মুসলমান এ ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারবে না। করলে সেও 
কুফরী মতবাদে বিশ্বাসীদের অন্ডর্ভুক্ত হবে) ৷ এ দৃষ্টি কোন থেকে জাহেলি 
যুগের মুশরিক যারা নিজেদের মুশরিক হওয়ার ব্যাপারে নিজেরাই স্বাক্ষ্য 
প্রদান করেছিলো, আর বর্তমান যুগের মুশরিক যারা ইসলাম ও ঈমানের 
দাবী করে অথচ আল-াহর সাথে সংশি-ষ্ট হককে গাইর২ল-াহর উদ্দেশ্যে 
নিবেদন করে, এই দুই ধরনের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। 
ইমাম শওকানী (রহঃ) বলেনঃ শিরক নামকরণকৃত কতিপয় বিষয়ের ওপর 
শুধুমাত্র শিরক নাম জুড়ে দিলেই শিরক বলা যায় না, বরং শিরক হচ্ছে 
গাইরল-াহর জন্য এমন কাজ করা যা একমাত্র আল-াহ তায়ালার জন্যই 
নির্দিষ্ট । চাই সে কাজ জাহেলী যুগের কোনো নামেই হোক, অথবা বর্তমান 
যুগের অন্য কোনো নামেই হোক । এক্ষেত্রে নামে কিছুই আসে যায় না। 
(অর্থ্যৎ কোনো কাজ যদি শিরকের অক্ডুর্ভক্ত হয়। তাহলে সেটা যে যুগেই 
হোক, আর যে নামেই হোক, শিরক হিসেবেই গণ্য হবে । যেমনঃ ভক্তির 
নামে গাইর+ল-াহকে সেজদা করা) । 
৪। রাসূল (সঃ) এর দ্বীন, অথবা (পুন্য কাজের) সাওয়াব অথবা 
(পাপের জন্য) শাস্ডি এবং দ্বীনের যে কোনো বিষয় রং-তামাশা 
বিদ্র-্প করা কুফরী 
আল-াহ তায়ালা বলেনঃ 
১৬ 4৮9 SU; এ 0 এ ৮৯ ও ও 9৮৪ HL ১৪ 

4০০ এ ৪৪১১০০34৮45 
অর্থ: “আর যদি তুমি তাদেরকে প্রশ্ন কর, অবশ্যই তারা বলবে, “আমরা 
আলাপচারিতা ও খেল-তামাশা করছিলাম । বল, “আল-াহ, তার 
আয়াতসমূহ ও তার রাসূলের সাথে তোমরা বিদ্রুপ করছিলে”? 


কিতাবুল ঈমান ১৮৪ 


ইমাম মোহাম্মদ বিন আঃ ওয়াহ্হাব তাঁর কাশফুশ শুবহাত কিতাবে 
লিখেছেন: “এটা যখন নিশ্চিত ভাবে প্রমানিত যে কতিপয় মুনাফিক যারা 
রাসুল (সা.) এর সাথে রূমের যুদ্ধে অংশগ্রহণ করে ও তাদের ঠাট্টা 
বিদ্রঁপাত্সক কথা দ্বারা কুফরী করেছে, তখন এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে 
যে, যে ব্যক্তি সম্পদের স্বল্পতার আশংকায় কিংবা কিছু প্রাপ্তির আশায় 
অথবা কারো মনতুষ্টির জন্য কুফরী কথা বলল অথবা কুফরী কর্ম করল, 
সে অবশ্যই এ ব্যক্তির চেয়ে জঘন্য কাজ করেছে যে ঠাট্টা ও বিদ্র-পাত্রক 
কথা বলেছে। 
এমন অবস্থা আজকাল অনেক নামধারী মুসলিমদের যারা পর্দা করা, দাড়ি 
আল-াহ এবং তাঁর রাসুলের সাথে ঠাট্টা করে। 
৫। যাদু 
যাদুর মধ্যে রয়েছে (যাদু-মন্ত্র দ্বারা) স্বামী-স্ত্রীর মধ্যে বিছিন্নতা সৃষ্টি করা; 
উভয়ের মধ্যে পরম্পরের প্রতি ঘৃণার সৃষ্টি করা। তাছাড়া “তাওলার” 
আশ্রয় নেয়া। তাওলা হচ্ছে (যাদু মন্ত্রের সাহায্যে) স্ত্রী কর্তৃক স্বামীকে 
বশীভূতকরণ, যাতে স্ত্রীর ভালবাসায় স্বামী পাগল প্রায় হয়ে থাকে । এটা 
শিরক হওয়ার কারণ হচ্ছে, এর দ্বারা বিপদাপদ দূর করা এবং উপকার বা 
কল্যাণ সাধনের বিষয়টিকে গাইর+ল-াহর ওপর ন্যস্ডু করা হয়। এটা 
নিঃসন্দেহে কুফরী । 
আল-াহ তায়ালা বলেনঃ 

১৩১৩ ৯৪ ৬০ এ ১ ওত ডি OU এ 
অর্থ: “তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা 
পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফির হয়ো না।” (বাকারা, ২৪ ১০২-১০৩) 


৬। মুসলমানদের বিরূদ্ধে মুশরিকদের পক্ষ নেয়া ও সহযোগিতা করা 
আল-াহ তায়ালা বলেনঃ 


০৮) 051 SA ২ 4 Sy ৮85 BG 5 GE 9 


কিতাবুল ঈমান ১৮৫ 
অর্থঃ “তোমাদের মধ্য থেকে যে কেউ কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে 
সে তাদেরই একজন বলে গণ্য হবে। আর নিশ্চয় আল-াহ্‌ সৎপথে 
পরিচালিত করেন না সীমালজ্বনকারী লোকদেরকে ৷” (সুরা মায়িদা : ৫১) 
৭। মূর্তি, প্রতিমা, মানব রচিত সংবিধান ইত্যাদি সহ অন্যান্য 
তাগুতকে সম্মান, ভক্তি ও শ্রদ্ধা করার জন্য শপথ করা 
ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব (রহ.) বলেন, অন্ডুরে আল-াহর 
দ্বীনের স্থান হবে ধ্যান ধারণা ও বিশ্বাসের মাধ্যমে, দ্বীনের প্রতি ভালবাসা 
এবং গাইরল-াহর প্রতি ক্রোধ ও ঘৃণার মাধ্যমে, দ্বীনের স্থান হবে মুখে 
স্বীকৃতির মাধ্যমে এবং কুফরী কথা পরিত্যাগের মাধ্যমে । এমনি ভাবে 
এবং যাবতীয় কুফরী কর্ম পরিত্যাগ করার মাধ্যমে । এ তিনটি বিষয়ের 
কোনো একটি বিষয় যদি বান্দা পরিত্যাগ না করে তাহলে সে কুফরী 
করলো এবং দ্বীন পরিত্যাগ করলো বলে বিবেচিত হবে। (আদ্দোরার 
অস্সুনিয়া (৮/৭৮) 
৮। মুহাব্বত ও ভালবাসার ক্ষেত্রে আল-াহর সাথে কাউকে শরীক 
IT Gall all CoS পি সিএস 935 ৬৫ Los ৮ pl ০ 
ঠা$ ৩০৪ 40 B55 Of কা 85 ১15 ৩৮০ এ 85 এ ৬ এপ 
A 54০ 
অর্থ: “আর মানুষের মধ্যে এমনও লোক রয়েছে যারা আল-াহর সাথে 
সমকক্ষ দাড় করায় এবং তাদের প্রতি তেমনি মুহব্বত বা ভালবাসা পোষণ 
করে, যেমন ভালবাসা উচিৎ একমাত্র আল-াহকে । কিন্তু যারা ঈমানদার 
আল-াহর প্রতি তাদের ভালবাসা সবচেয়ে বেশী ৷” (বাকারা :১৬৫) 


৯। যে ব্যক্তি মনে করে যে, নবী (সঃ) এর নিয়ে আসা বিধানের চেয়ে 
অন্য বিধান পরিপূর্ণ বা উত্তম 


০১০০৭ 401 45 0201 9) 


কিতাবুল ঈমান ১৮৬ 
অর্থঃ “নিশ্চয় আল-াহর কাছে একমাত্র মনোনীম দ্বীন হলো ইসলাম ৷’ 
(আল ইমরান, ৩ ৪ ১৯) 
es 4৪ 0৬ Go ১৩১ 5৪ ৬৪৩৪ 
অর্থঃ “কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন চায় তা কখনো গ্রহণযোগ্য 
হবে না৷’ (আল ইমরান, ৩ ৪ ৮৫) 
হাদীসে বর্ণনা আছে, নবী মুহাম্মাদ (সঃ) বলেছেনঃ “এ জাতের শপথ যার 
হাতে আমার প্রাণ নিহিত রয়েছে, এই উম্মাতের ইহুদী হোক আর খ্রিষ্টান 
হোক আমার সম্পর্কে শোনার পর যদি আমার প্রতি এবং আমি যা নিয়ে 
প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে 
জাহন্নামের অধিবাসীদের মধ্যে গন্য হবে ।” (মুসলিম) 
১০। আল-াহর দ্বীন থেকে বিমুখ হওয়া 
আল-াহ বাণীঃ 
BL CIS 5 Gods ৬৬ ০৯০৯ £) Ul ৪১ ৬০ তি ৩৪ 
অর্থ: “আর তার চেয়ে অধিক যালিম আর কে হতে পারে, যাকে তার 
রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হয়েছে, অতঃপর সে তা থেকে 
বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দু-হাত পেশ করেছে?” (সূরা 
কাহাফ, আয়াত ৫৭) অন্যত্র মহান আল-াহ তা'আলা বলেন, 
এসব ইসলাম বিনষ্টকারী বিষয়ের ক্ষেত্রে অবহেলাকারী বা ভয় দ্বারা 
প্রভাবিতদের মধ্যে কোনই পার্থক্য নেই । তবে যে ব্যক্তি নিরপায় ও বাধ্য 
তার কথা ভিন্ন। এগুলো সবই অত্যন্ড় ভয়াবহ এবং সচরাচরই ঘটে 
থাকে । মুসলমানের উচিত এগুলোতে পতিত হওয়ার আশংকায় ভীত এবং 
সতর্ক থাকা । যে সব কাজ আল-াহর ক্রোধ এবং তার যন্ত্রণাদায়ক শাস্ডি 
কে অপরিহার্য করে দেয় সেগুলো থেকে আমরা আল-াহর নিকট আশ্রয় 
চাচ্ছি। 


সংশয় নিরসন : 4 ১। এ৷ 3 মুখে উচ্চারণই কি যথেষ্ট? 
(যারা মনে করে যে 4/ ১/ 4 ১ মুখে উচ্চারণ করাই যথেষ্ট, বাস্ডুবে তার 


বিপরীত কিছু করলে ক্ষতি নেই, তাদের একথার জবাব, সুত্রঃ কাশফুশ 
শুবহাত, ইমাম মোহাম্মদ বিন আঃ ওয়াহ্হাব) 


কিতাবুল ঈমান ১৮৭ 
মানুষের মনে একটা সংশয় বদ্ধমূল হয়ে আছে। তাহলো এই যে, তারা 
উসামা (রাঃ) যাকে হত্যা করেছিলেন, নবী (সাঃ) সেই হত্যাকান্ডটাকে 
সমর্থন করেননি । 
এইরূপ রাসুলুল-াহ (সাঃ) এর এই হাদীসটিও তারা পেশ করে থাকে 
যেখানে তিনি বলেছেনঃ আমি লোকদের বিরদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট 
হয়েছি যে পর্যন্ড না তারা বলে (মুখে উচ্চারণ করে) “লা ইলাহা 
ইল-াল-াহ'। লা ইলাহা ইল-াল-াহ এর উচ্চারণকারীদের হত্যা করা 
সম্বন্ধেও আরও অনেক হাদীস তারা তাদের মতের সমর্থনে পেশ করে 
থাকে । 
এই মূর্খদের এসব প্রমান পেশ করার উদ্দেশ্য হচ্ছে এই যে, যারা মুখে ‘লা 
ইলাহা ইল-1ল-1হ’ উচ্চারণ করবে তাদেরকে কাফের বলা যাবে না এবং 
তারা যা ইচ্ছা তাই কর২ক, তাদেরকে হত্যা করাও চলবে না। 
এই সব জাহেল মুশরিকদের বলে দিতে হবে যে, একথা সর্বজনবিদিত যে, 
রাসূলুল-াহ (সাঃ) ইয়াহুদদের বিরদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং 
তাদেরকে কয়েদ করেছেন যদিও তারা “লা ইলাহা ইল-ীল-াহ' বলত । 
আর রাসূলুল-াহ (সাঃ)-এর সাহাবাগণ বানু হানীফার বিরদ্ধে যুদ্ধ 
করেছেন যদিও তারা সাক্ষ্য দিয়েছিল যে, আল-াহ ছাড়া কোন ইলাহ নেই 
এবং মুহাম্মদ (সাঃ) আল-াহর রাসুল; তারা নামাযও পড়তো এবং 
ইসলামেরও দাবী করত । 
এ একই অবস্থা তাদের সম্বন্ধেও প্রযোজ্য যাদেরকে হযরত আলী (রাঃ) 
আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এছাড়া এ সব জাহেলরা স্বীকার করে 
যে, যারা পুনর-থানকে অস্বীকার করে তারা কাফের হয়ে যায় এবং 
হত্যারও যোগ্য হয়ে যায়- তারা লা-ইলাহা ইল-াল-াহ বলা সত্তেও । 
অনুরূপভাবে যে ব্যক্তি ইসলামের পঞ্চ স্ড়ুম্ভের যে কোন একটিকে 
অস্বীকার করে, সে কাফের হয়ে যায় এবং সে হত্যার যোগ্য হয় যদিও সে 
“লা ইলাহা ইল-াল-াহ* বলে। তা হলে ইসলামের একটি অঙ্গ অস্বীকার 
করার কারণে যদি তার “লা ইলাহা ইল-াল-াহ' এর উচ্চারণ তার কোন 
উপকারে না আসে, তবে রাসূলগণের দ্বীনের মূল ভিত্তি যে তাওহীদ এবং 
যা হচ্ছে ইসলামের মুখ্য বস্ডু যে ব্যক্তি সেই তাওহীদকেই অস্বীকার করল 


কিতাবুল ঈমান ১৮৮ 

তাকে এ লা-ইলাহা ইল-াল-াহ' এর উচ্চারণ কেমন করে বাঁচাতে সক্ষম 
না। 
হযরত ওসামা (রাঃ) হাদীসের তাৎপর্য হচ্ছে এই যে, তিনি একজন 
ইসলামের দাবীদারকে হত্যা করেছিলেন এই ধারণায় যে, সে তার জান ও 
মালের ভয়েই ইসলামের দাবী জানিয়েছিল । 
কোন মানুষ যখন ইসলামের দাবী করবে তার থেকে ইসলামবিরোধী কোন 
কাজ প্রকাশ্যে অনুষ্ঠিত না হওয়া পর্যন্ড় সে তার জানমালের নিরাপত্তা লাভ 
করবে । এ সম্বন্ধে কুরআনের ঘোষণা এই যে, 
ওরা ১০ 995 গল alot ০ ৪৪ Me BL ET ভা জা ৪ 

০ Ed ১৩৭ তত 
অর্থ: “হে মু'মিন সমাজ! যখন তোমরা আল-াহর রাহে বহির্গত হও, তখন 
(কাহাকেও হত্যা করার পূর্বে) সব বিষয় তদন্ড করে দেখিও। আর যে 
তোমার সামনে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, (যাচাই-বাছাই না 
করেই) তাকে অমুসলিম বলো না।” (সুরা নিসাঃ ৯৪) 
অর্থাৎ তার সম্বন্ধে তথ্যাদি নিয়ে দৃঢ়ভাবে সুনিশ্চিত হইও। এই আয়াত 
পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে, এরূপ ব্যাপারে হত্যা থেকে বিরত থেকে 
তদন্ডের পর স্থির নিশ্চিত হওয়া অবশ্য কর্তব্য। তদন্ডের পর যদি তার 
ইসলামবিরোধিতা স্পষ্টভাবে প্রমাণিত হয় তবে তাকে হত্যা করা যাবে। 
যেমন আল-াহ বলেছেন, (ফাতাবাইয়ানূ) অর্থাৎ তদন্ড় করে দেখ। 
তদন্ড় করার পর দোষী সাব্যস্ড় হলে হত্যা করতে হবে। যদি এই 
অবস্থাতে হত্যা না করা হয় তা হলেঃ “ফাতাবাইয়ানু'_ তাসাব্বুত (অর্থ) 
অর্থাৎ স্থির নিশ্চিত হওয়ার কোন অর্থ হয় না। 
এইভাবে অনুরূপ হাদীসগুলোর অর্থ বুঝে নিতে হবে । এগুলোর অর্থ হবে 
যা আমরা পূর্বে উলে-খ করেছি। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে তাওহীদ ও 
ইসলাম প্রকাশ্যভাবে পাওয়া যাবে তাকে হত্যা করা থেকে বিরত থাকতে 
হবে- যে পর্যন্ড বিপরীত কোন কিছু প্রকাশিত না হবে। এ কথার দলীল 
হচ্ছে যে, রাসুলুল-াহ (সঃ) কৈফিয়তের ভাষায় ওসামা (রাঃ)-কে 
বলেছিলেনঃ তুমি হত্যা করেছ “লা-ইলাহা ইল-াল-াহ” বলার পরও? 


কিতাবুল ঈমান ১৮৯ 
এবং তিনি আরও বলেছিলেনঃ “আমি লোকদেরকে হত্যা করতে আদিষ্ট 
হয়েছি যে পর্যন্ড না তারা বলবেঃ “লা ইলাহা ইল-াল-াহ"। সেই রাসূলই 
কিন্ডু খারেজীদের সম্বন্ধে বলেছেনঃ 
পেয়ে যাই তবে তাদেরকে হত্যা করব “আদ জাতির মত সার্বিক হত্যা ৷” 
(বুখারী ও মুসলিম); যদিও তারা ছিল লোকদের মধ্যে অধিক 
ইবাদতগুযার, অধিক মাত্রায় “লা ইলাহা ইল-াল-াহ* এবং সুবাহানাল-াহ 
উচ্চারণকারী । 
খারেজীরা এমন বিনয়-নমৃতার সঙ্গে নামায আদায় করত যে, সাহাবাগণ 
পর্যন্ড় নিজেদের নামাযকে তাদের নামাযের তুলানায় তুচ্ছ মনে করতেন । 
তারা কিন্ডু ইলম শিক্ষা করেছিল সাহাবাগণের নিকট হতেই। কিন্ডু 
অধিক পরিমাণ ইবাদত করা এবং তাদের ইসলামের দাবী করা, যখন 
তাদের থেকে শরী'আতের বিরোধী বিষয় প্রকাশিত হয়ে গেল। 
এ একই পর্যায়ের বিষয় হচ্ছে ইয়াহুদদের হত্যা এবং বানু হানীফার 
বিরদ্ধে সাহাবাদের যুদ্ধ ও হত্যাকান্ড। এ একই কারণে নবী (সেঃ) বানু 
মুস্ডুলিক গোত্রের বিরদ্ধে জিহাদ করার ইচ্ছা পোষণ করেছিলেন যখন 
তাঁকে একজন লোক এসে খবর দিল যে, তারা যাকাত দিবে না। এই 
সংবাদ এবং অনুরূপ অবস্থায় তদল্ডের পর স্থির নিশ্চিত হওয়ার জন্য 
আল-াহ আয়াত নাযিল করলেনঃ 


Liss 5১৪ nme Of FE ল ৬৮৩ i ১1192 928 ও ৪ 


0৮১০ ld ৩ ৪193 
অর্থ: “হে মুমিন সমাজ! যখন কোন ফাসেক ব্যক্তি কোন গুর১তর সংবাদ 
করে দেখো ।” (সুরা হুজরাতঃ ৬) 
উপরোক্ত সংবাদদাতা তাদের সম্বন্ধে মিথ্যা সংবাদ দিয়েছিল । 
এইরূপে রাসূলুল-াহ (সঃ)-এর যে সমস্ড় হাদীসকে তারা হুজ্জত রূপে 
পেশ করে থাকে তার প্রত্যেকটির তাৎপর্য্য তাই যা আমরা উলে-খ 
করেছি। 


কিতাবুল ঈমান ১৯০ 
সংশয় নিরসনঃ যে ব্যক্তি দ্বীনের কতিপয় ফরয ওয়াজেব অর্থাৎ 
অবশ্যকরণীয় কর্তব্য পালন করে, সে তাওহীদ বিরোধী কোন কাজ করে 
ফেললেও কাফের হয়ে যায় না। যারা এই ভ্রান্ড় ধারণা পোষণ করে, 
তাদের ভ্রাল্ডির নিরসন এবং তার বিস্ডরিত প্রমাণপঞ্জী 
উপরের আলোচনায় একথা সাব্যস্ড হয়ে গেল যে, যাদের বিরদ্ধে 
রাসূলুল-হ (সঃ) জিহাদ করেছেন তারা এদের (আজকের দিনে শিকী 
কাজে লিপ্ত- নামধারী মুসলমানদের) চাইতে ঢের বেশী বুদ্ধিমান ছিল এবং 
তাদের শির্ক অপেক্ষাকৃত লঘু ছিল। অতঃপর একথাও তুমি জেনে রাখো 
যে, এদের মনে আমাদের বক্তব্যের ব্যাপারে যে ভ্রান্ড়ি ও সন্দেহ-সংশয় 
রয়েছে সেটাই তাদের সব চাইতে বড় ও গুর+তর ভ্রান্ডি। অতএব এই 
ভ্রান্ডিও অপনোপদন ও সন্দেহের অবসান কল্পে নিম্নের কথাগুলো 
মনোযোগ দিয়ে শুনঃ 
তারা বলে থাকেঃ যাদের প্রতি সাক্ষাৎভাবে কুরআন নাযিল হয়েছিল (অর্থাৎ 
মক্কার কাফির-মুশরিকগণ) তারা আল-াহ ছাড়া কোনই মাবুদ নেই 
একথার সাক্ষ্য প্রদান করে নাই, তার রাসূল (সঃ)-কে মিথ্যা বলেছিল, 
এবং বলেছিল এটাও একটি যাদু মন্ত্র । কিন্ডু আমরা তো সাক্ষ্য দিয়ে 
থাকি যে, আল-াহ ছাড়া নেই কোন মাবুদ এবং (এ সাক্ষ্যও দেই যে,) 
নিশ্চয় মুহাম্মদ (সঃ) তাঁর রাসূল, আমরা কুরআনকে সত্য বলে জানি ও 
মানি আর পুনর স্থান এর বিশ্বাস রাখি, আমরা নামায পড়ি এবং রোযাও 
রাখি, তবু আমাদেরকে এদের (উক্ত বিষয়ে অবিশ্বাসী কাফেরদের) মত 
মনে কর কেন? 
এর জওয়াব হচ্ছে এই যে, এ বিষয়ে সমগ্র আলেম সমাজ তথা 
শরীআতের বিদ্বান মন্ডলী একমত যে, একজন লোক যদি কোন কোন 
ব্যাপারে রাসূলুল-াহ সেঃ)-কে সত্য বলে মানে আর কোন কোন বিষয়ে 
তাকে মিথ্যা বলে ভাবে, তবে সে নির্ঘাত কাফের, সে ইসলামে প্রবিষ্টই 
হতে পারে না; এই একই কথা প্রযোজ্য হবে তার উপরেও যে ব্যক্তি 
কুরআনের কিছু অংশ বিশ্বাস করল, আর কতক অংশকে অস্বীকার করল, 
তাওহীদকে স্বীকার করল কিন্ডু নামায যে ফরয তা মেনে নিল না। অথবা 
তাওহীদও স্বীকার করল, নামাযও পড়ল কিন্ডু যাকাত যে ফরয তা মানল 


কিতাবুল ঈমান ১৯১ 
না; অথবা এগুলো সবই স্বীকার করল কিন্ডু রোযাকে অস্বীকার করে বসল 
কিংবা এ গুলো সবই স্বীকার করল কিন্ডু একমাত্র হজ্কে অস্বীকার করল, 
এরা সবাই হবে কাফের। 
রাসূলুল-াহ (সঃ)-এর যামানায় কতক লোক হজ্জকে ইনকার করেছিল, 
dl ৩১ 7৮ ৬ উল sl Ele ৩ জা শত এ এ৪ dj 


অর্থ: “(পথের কষ্ট সহ্য করতে এবং) রাহা খরচ বহনে সক্ষম যে ব্যক্তি 
(সেই শ্রেণীর) সমস্ড় মানুষের জন্য আল-াহর উদ্দেশ্যে এই গৃহের 
(কো'বাতুল-াহর) হজ্জ করা অবশ্য কর্তব্য, আল-াহ হচ্ছেন সমুদয় সৃষ্টি 
জগত হতে বেনেয়ায ।” (আল ইমরানঃ ৯৭) 

কোন ব্যক্তি যদি এগুলো সমস্ডই (অর্থাৎ তাওহীদ, নামায, যাকাত, 
করে সে সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। তার রক্ত এবং তার ধন- 
দৌলত সব হালাল হবে (অর্থাৎ তাকে হত্যা করা এবং তার ধন-মাল লুট 
করা সিদ্ধ হবে) যেমন আল-াহ বলেছেনঃ 


5৮474 


১৬ ১ ৩5১০৯ ০5১49 ৩০৯ FSG ০৯ ৬১ ১559 
অর্থঃ “নিশ্চয় যারা অমান্য করে আল-াহকে তাঁর রাসুলদেরকে এবং 
আল-াহ ও তাঁর রাসূলগণের (আনুগত্যের) মধ্যে প্রভেদ করতে চায় আর 
বলে কতককে আমরা বিশ্বাস করি আর কতককে অমান্য করি এবং তারা 
ঈমানের ও কুফরের মাঝামাঝি একটা পথ আবিষ্কার করে নিতে চায়-এই 
যে লোক সমাজ সত্যই তারা হচ্ছে কাফের, বস্ডুতঃ কাফেরদিগের জন্য 
আমরা প্রস্তুত করে রেখেছি এক লাঞ্ছনা দায়ক শাস্ডি।” (আন নিসাঃ 
১৫০) 

আল-াহ তা*আলা যখন তাঁর কালাম পাকে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন 
যে, যে ব্যক্তি দ্বীনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অস্বীকার 
করবে, সে সত্যিকারের কাফের এবং তার প্রাপ্য হবে সেই বস্ডু (শাস্ডি) 


কিতাবুল ঈমান ১৯২ 
যা উপরে উলে-খিত হয়েছে । এতদ্বারা এ সম্পর্কিত ভ্রান্সিও অপনোদন 
ঘটছে। 
আর এই একথাও বলা যাবেঃ তুমি যখন স্বীকার করছ যে, যে ব্যক্তি 
ফরয হওয়াকে অস্বীকার করবে সে সর্বসম্মতিক্রমে কাফের হবে, আর তার 
জান-মাল হালাল হবে, এরূপ সব বিষয় মেনে নিয়ে যদি পরকালকে 
অস্বীকার করে তবুও কাফের হয়ে যাবে । 
এরূপই সে কাফের হয়ে যাবে যদি এ সমস্ড় বস্ডুর উপর ঈমান আনে 
আর কেবল মাত্র রমযানের রোযাকে ইনকার করে। এতে কোন 
মাযহাবেরই দ্বিমত নেই । আর কুরআনও এ কথাই বলেছে, যেমন আমরা 
ইতিপূর্বে বলেছি। সুতরাং জানা গেল যে, নবী (সঃ) যে সব ফরয কাজ 
নিয়ে এসেছিলেন তার মধ্যে তাওহীদ হচ্ছে সর্বাপেক্ষা বড় এবং তা নামায, 
রোযা ও হজ্জ হতেও শ্রেষ্ঠতর। 
যখন মানুষ নবী (সঃ) কর্তৃক আনীত ফরয, ওয়াজেব সমূহের সবগুলোকে 
মেনে নিয়ে এগুলোর একটি মাত্র অস্বীকার করে কাফের হয়ে যায় তখন কি 
করে সে কাফের না হয়ে পারে যদি রাসূল, সমস্ড দ্বীনের মূল বস্ডু 
তাওহীদকেই সে অস্বীকার করে বসে? সুবহানাল-াহ! কি বিস্ময়কর এই 
তাকে এ কথাও বলা যায় যে, মহানবী (সঃ)-এর সাহাবাগণ বানু হানীফার 
বির“দ্ধে যুদ্ধ করেছেন, অথচ তারা রাসূলুল-1হ (সঃ)-এর নিকট ইসলাম 
গ্রহণ করেছিল। তারা সাক্ষ্য প্রদান করেছিল যে, আল-াহ ছাড়া কোন 
ইলাহ (উপাস্য) নেই আর মুহাম্মদ (সঃ) আল-াহর রাসূল । এ ছাড়া তারা 
আযানও দিত এবং নামাযও পড়ত । 
সে যদি তাদের এই কথা পেশ করে যে, তারা তো মুসায়লামা (কায্যাব)- 
কে একজন নবী বলে মেনেছিল। 
তবে তার উত্তরে বলবেঃ এটিই তো আমাদের মুখ্য উদ্দেশ্য । কেননা যদি 
কেহ কোন ব্যক্তিকে নবীর মর্যাদায় উন্নীত করে তবে সে কাফের হয়ে যায় 
এবং তার জান মাল হালাল হয়ে যায়, এই অবস্থায় তার দুটি সাক্ষ্য (প্রথম 
সাক্ষ্যঃ আল-াহ ছাড়া নেই অপর কোন ইলাহ, দ্বিতীয় সাক্ষ্যঃ মুহাম্মদ 


কিতাবুল ঈমান ১৯৩ 

(সাঃ) আল-াহর বান্দা এবং রাসূল) তার কোনই উপকার সাধন করবে 
না। 
নামায ও তার কোন কোন উপকার করতে সক্ষম হবে না। অবস্থা যখন 
এই, তখন সেই ব্যক্তির পরিমান কি হবে যে, শিমসান, ইউসুফ (অতীতে 
নাজদে এদের উদ্দেশ্যে পূজা করা হত) বা কোন সাহাবা বা নবীকে মহা 
তাঁর শান-শাওকাত কত উচ্চ । 

১৯5 3 050 ৮১3 ৬৬ এ ৪ ৩০৬ 
অর্থ: “আল-াহ এই ভাবেই যাদের জ্ঞান নেই তাদের হৃদয়ে মোহর মেরে 
দেন।” (সুরা রামঃ ৫৯) 
প্রতিপক্ষকে এটাও বলা যাবেঃ হযরত আলী (রাঃ) যাদেরকে আগুনে 
জ্বালিয়ে মেরেছিলেন তারা সকলেই ইসলামের দাবীদার ছিল এবং হযরত 
করেছিল । কিন্ডু তারা হযরত আলীর সম্বন্ধে এরূপ বিশ্বাস রাখত যেমন 
ইউসুফ, শিসমান এবং তাদের মত আরও অনেকের সম্বন্ধে বিশ্বাস পোষণ 
করা হত। (প্রশ্ন হচ্ছে) তাহলে কি করে সাহাবাগণ তাদেরকে (এভাবে) 
হত্যা করার ব্যাপারে এবং তাদের কুফরীর উপর একমত হলেন? তাহলে 
তোমরা কি ধারণা করে নিচ্ছ যে, সাহাবাগণ মুসলমানকে কাফেরের রূপে 
আখ্যায়িত করেছেন? জানি তোমরা ধারণা করছ যে, তাজ এবং এবং 
অনুরূপ ভাবেই অন্যান্যের উপর বিশ্বাস রাখা ক্ষতিকর নয়, কেবল হযরত 
আলীর প্রতি ভ্রান্ড় বিশ্বাস রাখাই কুফরী? 
আর এ কথাও বলা যেতে পারে যে, যে বানু ওবায়দ আল কান্দাহ বানু 
আব্বাসের শাসন কালে মরক্কো প্রভৃতি দেশে ও মিসরে রাজত্ব করেছিল, 
সাক্ষ্য দিত-ইসলামকেই তাদের ধর্ম বলে দাবী করত । জুমা ও জামাআতে 
নামাযও আদায় করত। কিন্ডু যখন তারা কোন কোন বিষয়ে শরী'আতের 
বিধি ব্যবস্থার বির-দ্ধাচরণের কথা প্রকাশ করল, তখন তাদেরকে কাফের 
আখ্যায়িত এবং তাদের বিরদ্ধে যুদ্ধ করার উপর আলেম সমাজ একমত 
হলেন। আর তাদের দেশকে দুরঁল হরব বা যুদ্ধের দেশ বলে ঘোষণা 
করে তাদের বিরঁদ্ধে মুসলমানগণ যুদ্ধ করলেন। আর মুসলমানদের 


কিতাবুল ঈমান ১৯৪ 

শহরগুলোর মধ্যে যেগুলো তাদের হস্ডাত হয়েছিল তা পুনর”্ধার করে 
নিলেন। 
তাকে আরও বলা যেতে পারে যে, পূর্ব যুগের লোকদের মধ্যে যাদের 
কাফের বলা হত তাদের এজন্যই তা বলা হত যে, তারা আল-াহর সঙ্গে 
শিরক ছাড়াও রাসূল (সঃ) ও কুরআনকে মিথ্যা জানতো এবং পুনর+খান 
প্রভৃতিকে অস্বীকার করত । কিন্ডু এটাই যদি প্রকৃত এবং একমাত্র কারণ 
হয় তাহলে বাবু হুকমিল মুরতাদ-- মুরতাদের হুকুম নামীয় অধ্যায় কি অর্থ 
বহন করবে যা সব মাযহাবের আলেমগণ বর্ণনা করেছেন? “মুরতাদ হচ্ছে 
সেই মুসলিম, যে ইসলাম গ্রহণের পর কুফরীতে ফিরে যায়।” 
তারপর তারা মুরতাদের বিভিন্ন প্রকরণের উলে-খ করেছেন আর প্রত্যেক 
প্রকারের মুরতাদকে কাফের বলে নির্দেশিত করে তাদের জান এবং মাল 
হালাল বলে অভিমত প্রকাশ করেছেন। এমন কি তারা কতিপয় লঘু 
অপরাধ যেমন অন্ড়ুর হতে নয়, মুখ দিয়ে একটা অবাঞ্ছিত কথা বলে 
ফেলল অথবা ঠাা মশকরার ছলে বা খেল-তামাশায় কোন অবাঞ্ছিত কথা 
উচ্চারণ করে ফেলল। এমন অপরাধীদেরও মুরতাদ বলে আখ্যায়িত 
করেছেন। তাদের এ কথাও বলা যেতে পারেঃ যে তাদের সম্বন্ধে আল-াহ 
বলেছেনঃ 

PED) ১৫128 ১৬৭ LS 1G 15 18৬ ও aly ৩৪০ 
অর্থ: “তারা আল-াহর নামে হলফ করে বলছেঃ কিছুই তো আমরা 
করার পর তারা কাফের হয়ে গিয়েছে ।” (সুরা তওবাঃ ৭৪) 
তুমি কি শুননি মাত্র একটি কথার জন্য আল-াহ এক দল লোককে কাফের 
বলছেন, অথচ তারা ছিল রাসূলুল-হ (সঃ)-এর সমসাময়িক কালের লোক 
এবং তারা তাঁর সঙ্গে জিহাদ করেছে, নামায পড়েছে যাকাত দিয়েছে, 
হজব্রত পালন করেছে এবং তাওহীদের উপর বিশ্বাস রেখেছে? 
আর এসব লোক যাদের সম্বন্ধে আল-াহ বলেছেনঃ 


প০০ ০4০৫০ ০৫ 4৮92 কি ১০৫০৫ ০ 49. রেলে এ 1 f ০2 

BE 51295 365) ০৯১৪৩ টি 4559 SGT; এ ও$ 
নি ৩.4 21৫৮০ 561 42511 ০৯০2 ০৫5 প$51 od 4594৫. £ 3৫51: 
OA 19৩ 78 4200 ৩০০৪০ ০০ 8৬ ৩৮ Al ৮৪০০! 


কিতাবুল ঈমান ১৯৫ 

“তুমি বলঃ তোমরা কি ঠাসা তামাশা করছিলে আল-াহ ও তাঁর 
আয়াতগুলোর এবং তাঁর রাসূলের সম্বন্ধে? এখন আর কৈফিয়ত পেশ করো 
না। তোমরা নিজেদের ঈমান প্রকাশ করার পরও তো কুফরী কাজে লিপ্ত 
ছিলে ।” (তওবা ৬৫-৬৬) 
এই লোকদের সম্বন্ধেই আল-াহ স্পষ্টভাবে বলেছেনঃ তারা ঈমান আনার 
পর কাফের হয়েছে । অথচ তারা রাসূলুল-হ (সঃ) এর সঙ্গে তাবুকের 
যুদ্ধে যোগদান করেছিল । তারা তো মাত্র একটি কথাই বলেছিল এবং সেটা 
হাসি ও ঠাার ছলে। 
অতএব, তুমি এ সংশয় ও ধোঁকাগুলোর ব্যাপারে গভীরভাবে চিন্ডর করে 
দেখ। সেটা হলঃ তারা বলে, তোমরা মুসলমানদের মধ্যে এমন লোককে 
কাফের বলছ যারা আল-াহর একতৃবাদের সাক্ষ্য দিচ্ছে, তারা নামায 
পড়ছে, রোযা রাখছে । তারপর তাদের এ সংশয়ের জওয়াবও গভীরভাবে 
চিন্ডী করে দেখ। কেননা এই পুস্ডুকের বিভিন্ন আলোচনার মধ্যে এটাই 
উপকারজনক ৷ এই বিষয়ের আর একটা প্রমাণ হচ্ছে কুরআনে বর্ণিত সেই 
কাহিনী যা আল-াহ তা'আলা বনী ইসরাইলের সম্বন্ধে বলেছেন। তাদের 
ইসলাম, তাদের জ্ঞান এবং সত্যাগ্রহ সত্বেও তারা হযরত মুসা (আঃ)-কে 
বলেছিলঃ 

৩9 05 ৪3] ০৩ ধা dS এ এ এ ht ৬ ৪19৬ 
অর্থ: “তারা বললো হে মুসা! আমাদের জন্যও একটা ঠাকুর বানিয়ে দাও 
তাদের ঈশ্বরগুলোর-মত। তিনি বললেন, তোমরা তো মূর্খ সম্প্রদায়ের 
মতো কথা বলছো ।” (সুরা আরাফঃ ১৩৮) 
এরূপ সাহাবাগণের মধ্যে কেউ কেউ বলেছিলেনঃ 
“আমাদের জন্য যাতে আনওয়াত প্রতিষ্ঠা করে দিন। তখন নবী (সঃ) 
হলফ করে বললেনঃ এটা তো বনী ইসরাইলদের মত কথা যা তারা মুসা 
(আঃ)-কে বলেছিলঃ আমাদের জন্যও একটা ইলাহ বানিয়ে দাও তাদের 
মূর্তির মত।” 


দ্বিতীয় প্রধান তা-গুত “শয়তান' 


কিতাবুল ঈমান ১৯৬ 
শয়তান অনেক কারণে তাগুত । 
(ক) সে নিজের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে। সে জন্যে 
আল-াহ তা'আলা শয়তানের ইবাদত করা থেকে নিষেধ করেছেন । 
ইরশাদ হচ্ছেঃ 
Bek BE SS BY SEEN AS 3 OST জে ৫ ৮৫ ৮ পা 

অর্থ: “হে আদম সনম্ডুনগণ! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, 
শয়তানের ইবাদত করোনা, কেননা, সে তোমাদের প্রকাশ্য দুশমন ৷” 
(ইয়াসীন: ৬০) 
(খ) সে গাইর২ল-াহর ইবাদতের দিকে আহ্বান করে। যা মূলতঃ 
নিজের ইবাদতের দিকেই আহ্বান করা হয় । 
৮৫৫১০ Gl 6 2 i 9 খু তে এ bli ০৬ 
১৬ এ ৮:০০ 2৫565 ১31 ০৬০ ৬ ৮৫৩৩ এ ০৫ ৩ ৮৫০৪ 
by EH ৬ ৮৮০৮ FS ৩ ৮১৪ ও ০ Sob 149s ৪৮৪০ 

লা ০০০০ ৩৪৬ এ ৪ ৮ ৯৪৮ 
অর্থ: “যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবে: নিশ্চয় 
আল-াহ্‌ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের 
সাথে ওয়াদা করেছি, অত:পর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো 
আমার কোন ক্ষমতা ছিল না, কিল্ডু এতটুকু যে, আমি তোমাদেরকে 
ডেকেছি, অত:পর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা 
আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভর্ত্সনা কর। আমি 
তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে 
সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল-াহ্র শরীক 
করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে 
রয়েছে যন্ত্রণাদায়ক শাস্ডি। (ইবরাহীম, ১৪৪ ২২) 


(গ) শয়তান মানুষের সামনে মিথ্যাকে সাজ্জিত-ম্তি করে 
আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে । ইরশাদ হচ্ছেঃ 


কিতাবুল ঈমান ১৯৭ 

J Dy ০১০০ 2 এ ৩1১ 0৬ BST GIG ELEN এ] pf 

%৪ 2 BST ৬০ Ls 
অর্থ: “অত:পর শয়তান তাকে কুমন্ডুনা দিল, বলল: হে আদম, আমি কি 
তোমাকে বলে দিব অনক্ডুকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর 
রাজত্বের কথা? অত:পর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল, তখন 
তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষ-পত্র 
দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার 
অবাধ্যতা করল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। (তৃহা, ২০৪ ১২০-১২১) 
০০ ০৫০০৫ Nhl 035 ad US bs ডি ৪৬ SEs আও 


2 
তির প্র৫5 4 


১ 15 HES ০ এ তি ৯৩ 
অর্থ: “অনন্ডুর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্থলিত 
করেছিল । পরে তারা যে সুখ-স্বাচছন্ডেদ্য ছিল তা থেকে তাদেরকে বের 
করে দিল এবং আমি বললাম, তোমরা নেমে যাও । তোমরা পরস্পর একে 
অপরের শক্র হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে 
হবে ও লাভ সংগ্রহ করতে হবে । (বাকারা, ২৪ ৩৬) 

0৬ ৩9 A ৩ টি ST ০৬ 3০৩ ৪4৮০ আনা dS ৩ ৮3 
এ ০ ৩] তি উঠি sl JB লিড ৪ এডি HEN sls এ SS 

oad 4855 405 40 BE 9 ও 
অর্থ: ‘আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের 
কার্ধকলাপকে এবং বলল যে, আজকের দিনে কোন মানুষই তোমাদের 
উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক, 
অতঃপর যখন সামনাসামনি হল উভয় বাহিনী তখন সে অতি দ্র-ত পায়ে 
পেছনে দিকে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে না - আমি 
দেখছি, যা তোমরা দেখছ না; আমি ভয় করি আল-াহকে । আর আল-াহর 
আযাব অত্যন্ড় কঠিন । (আনফাল, ৮৪ ৪৮) 


কিতাবুল ঈমান ১৯৮ 
. 5926 (৮৭ ৮0 sally ১০6 DLS ৬ of এ! এ) 5 
৬3৬0 569 2883 ৬০৪ উ৫5 hfs ৩৭৪ hse Sy VU 
0%94186 
অর্থ: আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ 
করেছিলাম । অত:পর আমি তাদেরকে অভাব-অনটন ও রোগ-ব্যধি দ্বারা 
পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে । অত:পর তাদের 
কাছে যখন আমার আযাব আসল, তখন কেন কাকুতি-মিনতি করল না ? 
বস্ডুত: তাদের অল্ডুর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে 
সুশোভিত করে দেখাল, যে কাজ তারা করছিল । (আনআম, ৬৪ ৪২-৪৩) 
4555 3]. asl HEALEY; ০০১৪ ও ৮৮ 53 A ৪ ৩6 ০৪ 
তি 1০০৯ (৫৪ 
অর্থ: “সে (শয়তান) বলল: হে আমার রব, আপনি যেমন আমাকে পথ ভ্ৰষ্ট 
করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব 
এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। আপনার মনোনীত বান্দাদের 
ব্যতীত ৷ (হিজর, ১৫৪ ৩৯-৪০) 
(ঘ) শয়তান মানুষের সাথে মিথ্যা ওয়াদা করে, ধোকা দেয়, বিভ্রান্ড় 
করে। ইরশাদ হচ্ছেঃ 
৩০ 82 EGY 2 dll ৩৮ dS 55২ Sl Ug ০৪ 
FE ক এও 35 প৩৬ ১০৫ OUD ৩০১ ০6০৮ ৬১ rl 
অর্থ: “সে (শয়তান) বলল: আপনি আমাকে যেমন উদভ্রান্ড় করেছেন, 
আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে ওৎ পেতে বসে থাকবো । 
এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক 
থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে । আপনি তাদের 
অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না । (আরাফ, ৭৪ ১৬-১৭) 
EAN ৮6০৯5 তল - ৮১ জি এট ৬ ১১ ০৩ 
৩5 9৬531 dos ৩০6 all 9৬ SAS 25635 ৬৭ SST SSG 


কিতাবুল ঈমান ১৯৯ 
১৬:০৪) 2১ ০ gly লিও ভে ৪০৯ তে এ৪ এ ১১৩ 
02 এ! 
অর্থ: সে (শয়তান) বলল: আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে 
নির্দিষ্ট অংশ গ্রহণ করব । তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; 
তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল-াহ্‌র সৃষ্ট 
আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল-াহ্‌কে ছেড়ে 
শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। সে 
তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয় | শয়তান তাদেরকে 
যে প্রতিশ্রুতি দেয়, তা সব প্রতারণা ছাড়া কিছুই নয়। (নিসা : ১১৮-১২০) 
005 ১489 1595 Sos 205 সত ৪ এ তি ১৬ 
৮4 ৬51 
অর্থ: “শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং 
অশ-ীলতার আদেশ দেয়। পক্ষান্ডরে আল-াহ্‌ তোমাদেরকে নিজের পক্ষ 
থেকে ক্ষমা ও বেশী অনুগ্রহের ওয়াদা করেন । আল-হ্‌ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। 
(বাকারা, ২৪ ২৬৮) 

৩ ES OL ০০০ 2৪৯০০ 9৬ ৬এঠ ৪৮০ SEEN SIS এ] 
অর্থ: “এরাই হলো শয়তান, এরা নিজেদের বন্ধুদেরকে ভয় দেখায়। 
সুতরাং তোমরা তাদের ভয় করো না। আর তোমরা যদি ঈমানদার হয়ে 
থাক, তবে আমাকে ভয় কর । (আল ইমরান, ৩ঃ ১৭৫) 

1৮৫ ১১৩০ 284 9৬৪ 4১): 
অর্থ: “শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়।” 
(নিসা, ৪৪ ৬০) 
(ও) শয়তান মানুষের মধ্যে শত্রঁতা সৃষ্টি করে । ইরশাদ হচ্ছেঃ 
০5 ১ ও এ? 8 SES ES Of ১৪৭ ৯০ এ! 
SHG ০0৩ Da ১৪৪ এ] ১৪১ ৩৪ শি 
অর্থ: “শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে 
শত্র-তা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল-াহ্র স্মরণ ও নামায 


কিতাবুল ঈমান ২০০ 
থেকে তোমাদেরকে বিরত রাখতে । অতএব, তোমরা এখন ও কি নিবৃত্ত 
হবে? মোয়েদা, ৫৪ ৯১) 
561 ISN IE Slt 9 785 855 9৬০৫০ 8 
অর্থ: “শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান মানুষের 
প্রকাশ্য শত্রু। বেনী ইসরাঈল, ১৭৪ ৫১) 


(ঙ) শয়তান মানুষের শত্রঁ, আল-ীহর অবাধ্য । ইরশাদ হচ্ছেঃ 
৬০ ০৯ 9৩ 60৫৭1 91 6৫৫ oY iG 
অর্থ: “হে আমার পিতা, শয়তানের এবাদত করো না। নিশ্চয় শয়তান 
রহমানের অবাধ্য |” (মারইয়াম, ১৯৪ 8৪) 
(252 19-৩ ১৮১) ০৫ ০৬০০ ৩ 
অর্থ: “নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। (বনী ইসরাঈল : ৫৩) 
১৬০০ Oy এড এ ASG ৩৬৯ এও এও ৩ 3 2 ৪৩৬ 
অর্থ: “তিনি বললেন: বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা 
করো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ড করবে। নিশ্চয় 
শয়তান মানুষের প্রকাশ্য । (ইউছুফ, ১২৪ ৫) 
এ 5৩৪ ৮69০ be UE 5১ 5 ৪ Gad SEL জে ০৪$ 
, 254০1 02 098 5 ১5 9 Of এ Bl 9৬ ৩৪ USL US 
৬০ 8০৯৭ 05 005 38 UAT. ৩৫০৮৫ ৩০ UST ৬! ০০০৬ 
21 ০5565 Todt 50 be Ug ১৬০০ ৬৪৮৫ ডি Ud 
২৯ BE USS ০৬৫৭ 61 UST BG 2 ৬ ৩০ ৬ 
অর্থ: “অত:পর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ, যা 
তাদের কাছে গোপন ছিল, তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল: 


তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি; তবে 
তা এ কারণে যে, তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও-কিংবা হয়ে যাও 


কিতাবুল ঈমান ২০১ 
চিরকাল বসবাসকারী । সে তাদের কাছে কসম খেয়ে বলল: আমি অবশ্যই 
তোমাদের হিতাকাঙ্বী। অত:পর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে 
ফেলল । অনন্ডুর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান 
তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা 
জড়াতে লাগল । তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন: আমি কি 
তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে, শয়তান 
তোমাদের প্রকাশ্য শত্র।” (আরাফ, ৭৪ ২২-২২) 
শয়তান দুই প্রকার ৪ মানুষ শয়তান এবং জ্বিন শয়তান । ইরশাদ হচ্ছে: 
dl peg 55 be. লে এ তে ৬৬ pli oy ১৮৩ 

rll dl Pl pie B GPR SEM 
অর্থ: “বল, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের মালিকের, 
মানুষের ইলাহর। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। যে 
কুমন্ত্রণা দেয় মানুষের অন্ডুরে । জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য 
থেকে ।” (নাস, ১১৪৪ ১-৬) 
409 ৩১ ড এ এ] 5 501 2৮০০ ১ 4 ৩৩৭ 8০ nll ৩ 
Sd DE উ 4৪ ৬১৭ এত SF 90 সো আঁ কিঃ 

Si Lod এ Als 0০41 
অর্থ: “আর এমন কিছু লোক রযেছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা 
তোমাকে চমৎকৃত করবে। তারা নিজেদের মনের কথার ব্যাপারে 
আল-াহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক । যখন 
ফিরে যায় তখন তারা অকল্যাণ সৃষ্টির চেষ্টা করে যাতে শস্যক্ষেত্র ও 
প্রাণনাশ করতে পারে। আল-াহ্‌ ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামা পছন্ডুদ করেন 
না।” (বাকীরা, ২৪ ২০৪-২০৫) 
SEA ৬০০ ০! ৮৫৬০ ৫1198 7৫৮55 4119৯ %1$ 

অর্থ: আবার যখন তাদের শয়তানদের সাথে একান্ড্ে সাক্ষাৎ করে, তখন 
বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) 
উপহাস করি মাত্রা । (বাকারা, ২৪ ১৪) 


কিতাবুল ঈমান ২০২ 

(আরবী ভাষায় সীমালংঘনকারী, দাম্ভিক ও স্বৈরাচারীকে শয়তান বলা হয়। 
মানুষ ও জ্বিন উভয়ের জন্য এ শব্দটি ব্যবহার করা হয়। কুরআনের 
অধিকাংশ জায়গায় এ শব্দটি জিনদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও কোন 
হয়েছে। পূর্বাপর আলোচনার প্রেক্ষাপটে এসব ক্ষেত্রে কোথায় শয়তান 
শব্দটি জিনদের জন্য এবং কোথায় মানুষদের জন্য ব্যবহৃত হয়েছে তা 
সহজেই জানা যায়। তবে আমাদের আলোচ্য স্থানে শয়তান শব্দটিকে 
বহুবচনে “শায়াতীন' হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এখানে “শায়াতীন' 
বলতে মুশরিকদের বড় বড় সরদারদেরকে বুঝানো হয়েছে । এ সরদাররা 
তখন ইসলামের বিরোধিতার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছিল ।) 
ভ্রিন শয়তান এবং মানুষ শয়তান তাদের কর্মের কারণে এ শ্রেনীর 
তাগুতের অন্ড়র্ভুক্ত হতে পারে । 
আল-ামা আবদুল-হ বিন আবদুর রহমান আবা-বাতীন (রহঃ) বলেন, 
“আল-াহ ব্যতীত সকল মাবুদ (উপাস্য), সব গোমরাহীর প্রধান, যে 
বাতিলের দিকে আহবান জানায়, বাতিলকে সৌন্দর্ধ্য মন্ডিত করে এরা 
সকলেই তাগুতের অন্ডর্ভুক্ত। এর সাথে সাথে গণক, যাদুকর ও 
কবরবসীসহ অন্যান্য বস্তুর উপাসনার ক্ষেত্রে যারা অগ্রনী ভূমিকা পালন 
করছে (কবর, মাযার ইত্যাদির খাদেম) তারাও তাগুতের মধ্যে শামিল।” 
(মাজমুআতুত্‌ তাওহীদ ১৭৩/১পৃঃ) 

জিন শয়তান শ্রেনীর তাগুত হচ্ছে: 
জিন শয়তানদের মধ্যে যারা আল-াহ ছাড়া অন্যের ইবাদতের দিকে 
আহবান করে অথবা অন্যের ইবাদত করতে প্রেরণা যোগায় বরং দৃষ্টির 
অন্ডরাল থেকে নিজেই ইবাদত নেয় তারা তাগুতের অন্ডর্ভুক্ত। জ্বিন 
শয়তানেরা যেভাবে অন্যের ইবাদতের দিকে আহবান করে কিংবা প্রেরণা 
যোগায়। গনকদেরকে গায়েবের (অদৃশ্য) সংবাদ প্রদানের নামে সত্য- 
মিথ্যা মিশ্রিত খবর প্রদান করে যার কারণে মানুষ গনকদের কাছে যায় 
এমন বিষয় (গায়েব) জানার জন্য যা আল-াহ ব্যতীত কেউ জানে না । 


কিতাবুল ঈমান ২০৩ 

সেজদা, দো'য়া এসব ইবাদত করার জন্য এবং দৃষ্টির অন্ডুরাল থেকে 
শয়তানই এসব ইবাদত গ্রহন করছে। 

বিভিন্ন চরমপন্থী সুফী (মরমী) বিধানের শাইখগন (সর্দারগণ)। তাদের 
অনেকে দেহকে শূন্যে ভাসাতে, মুহর্তের মধ্যে বহু দুরঁত্ে অতিক্রম 
করতে, শুন্য হতে খাদ্য অথবা অর্থ হাজির করতে পারে বলে মনে হয়। 
তাদের অজ্ঞ অনুসারীরা এ সব জাদুর ভেলকিকে স্বর্গীয় অলৌকিক ঘটনা 
বলে বিশ্বাস করে। তাদের উপর মানুষ আল-াহর ক্ষমতা আরোপ করে, 
পীরদের জন্য তাদের অর্থ ও জীবন স্বেচছায় উৎসর্গ করে । এই সব ঘটনার 
পিছনে গোপন এবং অশুভ জিন জগৎ লুকিয়ে রয়েছে। 


মানুষ শয়তান শ্রেনীর তাগুত হচ্ছে; 
মানুষদের মধ্য থেকে যারা আল-াহ ব্যতীত অন্যের ইবাদতের আহ্বান 
জানায়, উৎসাহিত করে তারা এ শ্রেনীর তাগুতের অন্ডর্ভুক্ত। এরা হচ্ছে- 
সেসব পীর এবং মাজারের খাদেমরা যারা মানুষকে পীর ও মাজারকে 
এবং উৎসাহিত করে, এগুলোকে সুন্দর করে মানুষের সামনে উত্থাপন করে 
তারা এ শ্রেনীর অন্ড়্ভুক্ত ৷ 
সেসব নেতা যারা মানুষকে প্রচলিত গনতান্ত্রিক দলের অন্ডর্ভৃক্ত হতে এবং 
প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহবান জানায়, উৎসাহিত করে, চাপ 
প্রয়োগ করে, বাধ্য করে তারা এ শ্রেনীর অন্ডর্ভক্ত। কারণ সে নেতা 
মানুষকে কুফরীর এবং শিরকের দিকে আহবান করে এবং বাধ্য করে। 
যেহেতু আল-াহই একমাত্র আইন-বিধান দাতা, সার্বভৌম ক্ষমতার 
মালিক। সে তার দলের নেতাদের সার্বভৌম ক্ষমতায় বা আইন-বিধান 
রচনাকারীর আসনে বসাবার জন্য আহ্বান করে, চাপ প্রয়োগ করে 
প্রকারান্ডরে সে তার দলীয় নেতাদের রবের আসনে বসাতে আহ্বান করে 
এবং চাপ প্রয়োগ করে। 
মানুষকে বিপথগামী করে, কিয়ামত দিবসে মানুষ তাদের বিরদ্ধে 
অভিযোগ দায়ের করবে, ইরশাদ হচ্ছেঃ 


কিতাবুল ঈমান ২০৪ 
০১ ০:৪০৮ শা ০ ১৬০ 65:26 645 ৫55০ ৮৫ 19৬9 
1564 ৮649 ola) 
অর্থ: “তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের 
নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অত:পর তারা আমাদের পথভ্রষ্ট 
করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদেরকে দ্বিগুণ শাস্ডি দিন এবং 
তাদেরকে মহা অভিসম্পাত করুন৷ (আহযাব, ৩৩৪ ৬৭-৬৮) 
প্রশ্ন ৪ তাগুতের সঙায় বলা হয়েছিল: 
এ 093 ০০ ১৩৭ SHI ৯৯ ০৯৮৬০ Ol 
অর্থ: “তা-গুতহচ্ছে আল-াহর পরিবর্তে যার ইবাদত করা হয়। কিন্তু 
শয়তানের তো কেউ ইবাদত করে না। তাহলে শয়তান তৃা-গুত হল কি 
করে? 
উত্তর £ কুফর এবং শিরকের ক্ষেত্রে শয়তানের আনুগত্য করাই হচ্ছে তার 
ইবাদত করা । ইরশাদ হচ্ছেঃ 
Ge PE ES & DEEN 505 ২ ও জে 5 পিএ এ শা 
অর্থ: “হে আদম সন্ড্রনগণ! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, 
শয়তানের ইবাদত করোনা, কেননা, সে তোমাদের প্রকাশ্য দুশমন ৷” 
(ইয়াসীন: ৬০) 
486 OES 21 ০৪৭5 99 59 255১ 2 OF OJ 
অর্থ: “তারা আল-াহ্‌কে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু 
অবাধ্য শয়তানের পূজা করে। (নিসা, ৪৪ ১১৭) 
৬৮০ ০৯ 9৩ 60৫৭1 91 6৫৫ oY iG 
অর্থ: “হে আমার পিতা, শয়তানের এবাদত করো না। নিশ্চয় শয়তান 
দয়াময়ের অবাধ্য । (মারইয়াম, ১৯৪ ৪৪) 
জুমার বয়ান। তারিখ : ১৮-০৯-২০০৯ 
স্থান : হাতেম বাগ জামে মসজিদ, ধানমন্ডি ঢাকা । 


কিতাবুল ঈমান ২০৫ 


(ক) ধনী ও প্রভাবশালী লোকেরা 
(খ) উলামায়ে ‘ছু’ দনিয়াদার আলেমগণ) 
হযরত আলী (রা:) বলেনঃ 
৫৩৯১০ ৪৮ ০9 * ৩৪০] এ ০১0 dl ০৯৪ 
অর্থ: “যুগে যুগে ইসলামের ক্ষতি এক শ্রেণীর শাসক গোষ্ঠী, বিজ্ঞ আলেম, 
এবং বুযুর্গরা ছাড়া অন্য কেউ করেছে কি?” 
280 এন OF EB ৪995 SE AE 3197 ৩৪০ ও ৪ 
5551৬) A 4450 ৫৫০ ৮855 ৬০ ০ Se 
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবকরূপে 
গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালবাসে । আর 
তোমাদের যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারা 
সীমালংঘনকারী ৷” (তাওবা, ৯৪ ২৩) 
56 551 এ ৮৩ এ 5 ৬৫ 56195 401 ০ 5 ১ df 05195 
355 3515 6954 3 এ 
অর্থ: “আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য কর যা 
তো সে বিষয়েরই অনুসরণ করব। যাতে আমরা আমাদের বাপ- 
দাদাদেরকে দেখেছি। যদি ও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, 
জানতো না সরল পথও । (বাকারা, ২৪ ১৭০) 
65 ৬ ৮০৮9 55৫1 fs এ ০95 এ চি 5199 
35448 ২6 ৫5 GALS ২ AIT ৩ পর্গ ৬৫ 4 
অর্থ: “যখন তাদেরকে বলা হয় যে, আল-াহ্‌র নাধিলকৃত বিধান এবং 
রসূলের দিকে এস, তখন তারা বলে, আমাদের জন্যে তাই যথেষ্ট, যার 
উপর আমরা আমাদের বাপ-দাদাকে পেয়েছি । যদি তাদের বাপ দাদারা 


কিতাবুল ঈমান ২০৬ 
কোন জ্ঞান না রাখে এবং হেদায়েত প্রাপ্ত না হয় তবুও কি তারা তাই 
করবে? (মায়েদা, ৫৪ ১০৪) 
bY dr 81 ৩৪ & GA 8016 ডা Ele 6559196 2৮৪15591913 


954৮ 3 5 এ। ৬৩ SA 9৩৯ 
অর্থ: “তারা যখন কোন মন্ডুদ কাজ করে, তখন বলে আমরা বাপ- 
দাদাকে এমনি করতে দেখেছি এবং আল-াহও আমাদেরকে এ নির্দেশই 
দিয়েছেন । আল-াহ্‌ মন্ডুদকাজের আদেশ দেন না। এমন কথা আল-াহ্‌র 
প্রতি কেন আরোপ কর, যা তোমরা জান না। (আরাফ, ৭৪ ২৮) 

196. ০2/৮4৩1 0844 3145 ১৯০ 2৬ এ Gl SG ৪০৪১ UE 
Lj ৬৮ম 3 ESSN ৬৫৫ S855 Gel এড 5 5 এ জা 


অর্থ: “মুসা বললেন, তোমাদের কাছে সত্য পৌছার পর তার ব্যাপারে 
তোমরা এ কি বলছ? একি যাদু? অথচ যারা যাদুকর, তারা সফল হতে 
পারে না। তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে 
এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপ-দাদাদেরকেঃ আর যাতে 
তোমরা দুইজন এদেশের সর্দারী পেয়ে যেতে পার? আমরা তোমাদেরকে 
কিছুতেই মানব না। (ইউনুস, ১০৪ ৭৭-৭৮) 
Us Gis 156. 95৬ ৩ পট জি 5৪৩৪ ০৪৬ 5 ৮356 ৮৭ UG By 
oe ৩৯০ 8 IS লিট লি এ IG se ও 
অর্থ: “যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন: এই মূর্তিগুলো 
কী, যাদের তোমরা পূজারী হয়ে বসে আছ। তারা বলল: আমরা আমাদের 
বাপ-দাদাকে এদের পুজা করতে দেখেছি । তিনি বললেন: তোমরা প্রকাশ্য 
গোমরাহীতে আছ এবং তোমাদের বাপ-দাদারাও ৷ (আম্বিয়া, ৫২-৫৪) 


০০০ 45199 OAS ৩ ৮36 খু ০৬ HAGE ge BG 
. 02:22 9 STALLS 9, OPS BL STALLS 5 ০৩ ৩০৪৬ YS 25 
395 WS Gs Gis 0519৬ 


কিতাবুল ঈমান ২০৭ 

অর্থঃ “আর তাদেরকে ইবরাহীমের বৃত্তান্ড় শুনিয়ে দিন। যখন তার 
পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর? 
তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার 
সাথে আঁকড়ে থাকি । ইবরাহীম (আ:) বললেন, তোমরা যখন আহবান 
কর, তখন তারা শোনে কি? অথবা তারা কি তোমাদের উপকার কিংবা 
ক্ষতি করতে পারে? তারা বলল: না, তবে আমরা আমাদের 
পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত । (শুআরা, ২৬৪ ৬৯-৭৪) 
৩৬ 35 Gs ale (45 ও ৬৪ 36199 lv এটা 5 উল ৮৫ 519 

এনা কা এ! তিন ৩ 
অর্থ: “তাদেরকে যখন বলা হয়, আল-াহ্‌ যা নাযিল করেছেন, তোমরা 
তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা আমাদের 
পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ করব । শয়তান 
যদি তাদেরকে জাহান্নামের শাস্ডির দিকে দাওয়াত দেয়, তবুও কি?” 
(লোকমান : ২১) 


তৃতীয় প্রধান ত্বা-গুত ০৬ 444 “তাকৃলীদে আবা' 


কিতাবুল ঈমান ২০৮ 
যুগে যুগে নবী-রাসূলগণ যখনই মানুষকে কুরআন-সুন্নাহ তথা হকের দিকে 
দিয়ে বলতো ঃ “এটা পূর্ব পুর হতে চলে এসেছে, অমুক অমুক বড় বড় 
বুযুর্গ এ কাজ করেছেন, তারা কি কম বুঝেছেন? যেমনঃ 
হযরত নূহ (আ:) যখন তার জাতীকে তাওহীদের দাওয়াত দিলেনঃ 
১ 41 35 ৮৫ 5 40119 2 ৫0৬ 
অর্থ: “সে বলল: হে আমার সম্প্রদায়, তোমরা আল-াহ্‌্র এবাদত কর। 
তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই । আমি তোমাদের জন্যে একটি 
মহাদিবসের শাস্ডির আশঙ্কা করি । (আরাফ, ৭৪ ৫৯) 
তখন তার কওম উত্তরে বললঃ 
17০59 3949 ৬০৯ 35 5185 35155 8১ 3$ ST TH 21988 
অর্থ: “তারা বলল: তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং 
ত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে । (নূহ, ৭১৪ ২৩) 
এখানে লক্ষ্যণীয় বিষয় এই যে, নূহ (আ:) তার জাতীকে শুধু তাওহীদের 
দাওয়াত দিলেন, তিনি কারো নাম নেন নাই, কিন্তু তার জাতী সাধারণ 
মানুষদেরকে উত্তেজিত করার জন্য তৎকালীন পাঁচজন বড় বড় আল-াহ 
ওয়ালাদের নাম উলে-খ করলো । 
এমনিভাবে হযরত সালেহ (আ:) যখন তার কওম কে তাওহীদের দাওয়াত 
দিলেন ৪ 
১ এ| ৬০৫৫ 5 40194 28 ৫ ০৬ ৬০০ ASS ও 

অর্থ: “আর সামুদ জাতি প্রতি তাদের ভাই সালেহ কে প্রেরণ করি; তিনি 
বললেন-হে আমার জাতি । আল-াহর বন্ডেদগী কর, তিনি ছাড়া 
তোমাদের কোন উপাস্য নাই।” (হুদ, ১১৪ ৬১) 
তখন তার কওম উত্তরে বললঃ 
ডা 5১৫ ৩ 435 Of ৬5155 0315 এ CSB ES 5198 

TY SLES ৬৩ 5 
অর্থ: “তারা বলল-হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা 
ছিল। আমাদের বাপ-দাদা যা পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা 


কিতাবুল ঈমান ২০৯ 

করতে নিষেধ কর? কিন্ডু যার প্রতি তুমি আমাদের আহবান জানাচছ 
আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে, মন মোটেই সায় দিচেছ না।” 
(হুদ, ১১৪ ৬২) 
এমনিভাবে হযরত শোইয়াব (আ:) যখন তার কওম কে তাওহীদের 
দাওয়াত দিলেন ৪ 

5: এ! 35 ST 5 4191 038 ৫ ০৬ Cah ACT 9৩ ৬ 
অর্থ: “আর মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়ায়েব (আ:) কে 
প্রেরণ করেছি। তিনি বললেন-হে আমার কওম! আল-াহ্‌্র ইবাদত কর, 
তিনি ছাড়া আমাদের কোন মাবুদ নাই । (হুদ, ১১৪ ৮৪) 
তখন তার কওম উত্তরে বললঃ 


এ 230 


৩60 454 ০ 45 856 ৫১০ ৩৩৪ ৫19৬ 
অর্থ: “তারা বলল-হে শোয়ায়েব আ:) আপনার নামায কি আপনাকে 
ইহাই শিক্ষা দেয় যে, আমরা এসব উপাস্যদেরকে পরিত্যাগ করব 
আমাদের বাপ-দাদারা যাদের উপাসনা করত? (হুদ, ১১৪ ৮৭) 
ঠিক বর্তমানেও যখন কুরআন-সুন্নাহ বিরোধী বিভিন্ন শিরক-বেদআত ও 
কুসংস্কার সম্পর্কে সাবধান করা হয়, তখনও একই কথা বলা হয় যে 
আমরা এ কাজটা যুগ যুগ ধরে করে এসেছি, পূর্বপুর-বরা করে গেছে, 
অমুক অমুক বড় বড় আলেমরা করে গেছেন ইত্যাদি । আল-াহ তাঁআলা 
তাদের এই ভ্রান্ড় উত্তর সম্পর্কে মুসলিম জাতিকে সাবধান করেছেন । 
আল-াহ তা“আলা ইরশাদ করেনঃ 
J) 625 5 ১125 সত HE মু SS এল ০০৫ 

১৮55 6৪ ০4৮৪ 
অর্থ: “আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে কিছু বড় বড় অপরাধী 
সর্দার (আকাবের) নিয়োগ করেছি-যেন তারা সেখানে চক্রান্ড় করে। 
তাদের সে চক্রান্ড তাদের নিজেদের বিরুদ্ধেই; কিন্ডু তারা তা উপলব্ধি 
করতে পারে না। (আনআস্ম, ৬ ১২৩) 
অপর আয়াতে আল-াহ তাআলা ইরশাদ করছেনঃ 
9544 ৪৯) এ 69 জী ৬৩ ওলা ৩5 ৫19 th 


কিতাবুল ঈমান ২১০ 
অর্থ: “বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক 
পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে পথপ্রাপ্ত।” 
(যুখর-ফ, ৪৩ ৪ ২২) 
বর্তমানেও বিভিন্ন পীরের মুরীদদেরকে যখন হকের দাওয়াত বা কুরআন- 
হাদীসের কথা বলা হয়, তখন তাদের বলতে শুনা যায় 8 “আমরা এই 
পীর-বুযুর্গদের মাধ্যমেই দ্বীন পেয়েছি, আমরা তাদের ত্বরীকায় আছি, 
থাকবো (যদিও তা কুরআন-হাদীসে না থাকে) 
5729 6 ৪5০ 5৬ 3] 25 32 HB SDS ৩ এনা ও ৬৭৫ 
be ০৪০ Sx 35 এ - 9929 পিতা এত dy # ৬৩ 6 
99964 200 এ 61196 HT ৩ ৮১52 

অর্থ: “এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন 
সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বিভ্তশালীরা বলেছে, আমরা 
আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই 

ংক অনুসরণ করে চলছি। সে বলত, তোমরা তোমাদের 
পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম 
বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? 
তারা বলত তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, তা আমরা মানব না।” 
(যুখর১ফ, ৪৩৪ ২৩-২৪) 
বর্তমানেও অনেক বিত্তশালী লোকেরা তাদের পূর্বসূরীদের মত একই কথা 
বলে। 


কিতাবুল ঈমান ২১১ 
কিতাবুল ঈমান ২১২ 


“এসো আল-াহর পথে’ সিরীজের প্রথম বই 


কিতাবুল ঈমান 


এখানেই সমাপ্ত । এই সিরীজের দ্বিতীয় বই 


কিতাবুত তাওহীদ 


